কুরআন ও সুন্নাহর আলোকে মুসলিম 


[ বাংলা - Bengali - Jee, ] 


ড. মো; আমিনুল ইসলাম 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2015 - 1436 


15101111005 


https://archive.org/details/@salin molla 


{Ld 01550 Sl, Ll Al 


(idl ll 


১৩০) nal ৪৪০৯ 


LS cs = pf 3:2 


2015 - 1436 


ISlamMHOouse. 


কুরআন ও সুন্নাহর আলোকে মুসলিম জীবনে আদব-কায়দা 


৮৯১) ৩৯০14) ৮৪ 
ভূমিকা 
Ll urd ০ 420৩ ১৯০) 5৮৮৮০০১১4০০ ১৪ এ১ Lat ৩) 


48৮১ ৩১৬১৩ ০০ এ (০5১৬ ০৯৪০০০৩০০০৬ 


বডি ১৫১৮ নি 9145 এ এ৪০৯ এ ১০০৪ 4 এ! থা 


সমস্ত প্রশংসা আল্লাহর জন্য; আমরা তাঁর প্রশংসা করি, তাঁর নিকট 
সাহায্য প্রার্থনা করি এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি; আর 
আমাদের নফসের জন্য ক্ষতিকর এমন সকল খারাপি এবং আমাদের 
সকল প্রকার মন্দ আমল থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। আল্লাহ 
যাকে পথ প্রদর্শন করেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না; আর 
তিনি যাকে পথহারা করেন, কেউ তাকে পথ দেখাতে পারবে না। 
আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি 
একক, তাঁর কোন শরীক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, 
মুহাম্মদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল)। 


3 


অতঃপর: 

মানুষ সর্বশ্রেষ্ঠ জীব; আল্লাহ মানুষকে সুন্দর গঠনে এবং সম্মান ও 

মর্যাদার শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন; আল্লাহ তা'আলা বলেন: 
[5:3০] € 95255 ০০21 GAY এ 55, 


“অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে ।”! তিনি 
আরও বলেন: 


১2] ৩5 505 AAG এরা ও AS টি ও CH je 


[$-:০1০০81] ধ © Nols CES 325 AS BE 455 


“আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে 
থেকে রিযিকের ব্যবস্থা করেছি এবং আমি অন্য যত কিছুই সৃষ্টি 
করেছি, তার অধিকাংশের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি।”ঃ 


1 সূরা আত-তীন, আয়াত: ৪ 
2 সূরা আল-ইসরা, আয়াত: ৭০ 


এ সম্মান ও মর্যাদা রক্ষার নিমিত্তে আল্লাহ তা'আলা মানব জীবনের 
বিভিন্ন দিক ও বিভাগ পরিচালনার জন্য কিছু নিয়ম-কানুন দিয়েছেন, 
যা যুগে যুগে আল্লাহ তা'আলা কর্তৃক মনোনীত নবী ও রাসূল 
'আলাইহিমুস সালামের মাধ্যমে মানুষ জানতে পেরেছে; তারই 
ধারাবাহিকতায় আমাদের মাঝে এসেছে সর্বশ্রেষ্ঠ কিতাব 'আল- 
কুরআনুল কারীম’ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যাতে মানব জীবনের সকল বিষয় 
সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে, বর্ণিত হয়েছে গোটা মুসলিম জীবনের 
আদব-কায়দা। 


সুতরাং প্রত্যেক মুসলিম ব্যক্তি ব্যবহারিক জীবনে কুরআন ও সুন্নায় 
বর্ণিত আদবসমূহ মেনে চলতে পারলে ব্যক্তিগতভাবে সে দুনিয়ার 
জীবনে একজন ভদ্র, শালীন ও সভ্য মানুষ হিসেবে সম্মান ও মর্যাদা 
নিয়ে বসবাস করতে পারবে এবং পরকালীন জীবনে আল্লাহর প্রিয় 
বান্দাগণের মিছিলে শামিল হতে পারবে; আর সামগ্রিকভাবে সমাজ, 
রাষ্ট্র ও গোটা দুনিয়া হয়ে উঠবে শিষ্টাচারপূর্ণ, সুসভ্য, সুশৃঙ্খল, সুন্দর 
ও কল্যাণময়। আদব-কায়দার এসব গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করেই 
আমরা “কুরআন ও সুন্নাহর আলোকে মুসলিম জীবনে আদব- 


5 


কায়দা” শীর্ষক শিরোনামে এ গ্রন্থটি সংকলন শুরু করি, যাতে 
নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে: 








ভূমিকা 

প্রথম অধ্যায়: আদব-কায়দা*র পরিচয়, গুরুত্ব ও তাৎপর্য 
দ্বিতীয় অধ্যায়: নিয়তের আদবসমূহ 

তৃতীয় অধ্যায়: আল্লাহ তা“আলার সাথে মুসলিম বান্দার 
আদব 

চতুর্থ অধ্যায়: আল্লাহর বাণী “আল-কুরআনুল কারীম'-এর 
সাথে বান্দার আদব 

পঞ্চম অধ্যায়: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের 
সাথে মুমিন বান্দার আদব 

ষষ্ঠ অধ্যায়: স্বীয় নাফসের সাথে মুসলিম বান্দার আদবসমূহ 
সপ্তম অধ্যায়: মানুষ তথা সৃষ্টির সাথে আদব 

অষ্টম অধ্যায়: দীনী ভাইদের সাথে আদব এবং আল্লাহর 
জন্য তাদেরকে ভালোবাসা ও ঘৃণা করা 

নবম অধ্যায়: বসার ও মাজলিসের আদবসমূহ 

একাদশ অধ্যায়: যিয়াফত তথা আপ্যায়নের আদবসমূহ 
দ্বাদশ অধ্যায়: সফরের আদব 






















































































6 





ত্রয়োদশ অধ্যায়: পোশাক-পরিচ্ছদের আদব 

চতুর্দশ অধ্যায়: স্বভাবগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আদবসমূহ 
পঞ্চদশ অধ্যায়: ঘুমানোর আদব 

পরিশিষ্ট 

গুন্থপঞ্জি 

সূচীপত্র 

অবশেষে বলতে হয়, চেষ্টা করা হয়েছে পবিত্র কুরআন ও সহীহ 
বিভিন্ন দিক তুলে ধরার, কিন্তু সকল বিষয় যে তুলে ধরতে পারিনি 
এ কথা নিশ্চিত করে বলা যায়; তবে বাংলা ভাষাভাষী প্রাজ্ঞ ও 
অভিজ্ঞ আলেম সমাজ এ বিষয়ে আরও বেশি লেখালেখি করলে এ 
গুরুত্বপূর্ণ বিষয়টি একদিন পূর্ণতা লাভ করবে এমন আশা করতেই 
পারি। পরিশেষে আমাদের এ ক্ষুদ্র প্রয়াসটুকু আমাদের ও পাঠক 
সমাজের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য মহান রাববুল 
‘আলামীনের দরবারে নিবেদন করছি; আশা করছি তিনি আমাদের এ 
আবেদন কবুল করবেন এবং আমাদেরকে তাঁর প্রিয় বান্দাগণের 
কাতারে শামিল করবেন। আমীন! 









































ড. মো: আমিনুল ইসলাম, 

ডিসেম্বর, ২০১৪ খ্রিষ্টাব্দ, 

দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসা, 
লাকসাম, কুমিল্লা ৷ 


প্রথম অধ্যায় 
আদব-কায়দা'র পরিচয়, গুরুত্ব ও তাৎপর্য 
১. আদব-কায়দা*র পরিচয়: 


আদব শব্দটি আরবি ' ১1" শব্দ থেকে বাংলা ভাষায় বহুল ব্যবহৃত 


ও প্রচলিত শব্দ; যার অর্থ হলো: বিনয়, নমতা, ভদ্রতা, সভ্যতা, কৃষ্টি, 
8 


সুশিক্ষা, নৈতিকতা, মানবিকতা, শোভনতা, শিষ্টাচার ।; আবার ০১" 
শব্দের অর্থ: নিয়মনীতি, পদ্ধতি ইত্যাদি। আর আদব-কায়দা 
মানে_ ভদ্র সমাজের রীতি-পদ্ধতি; ভদ্র ব্যবহার। অন্যভাবে বলা 
যায়: আদব-কায়দা মানে কাঙ্খিত শিক্ষা, সভ্যতা ও মার্জিত সংস্কৃতির 
দ্বারা আত্মগঠনের অনুশীলন করা ।4 ইবনু হাজার 'আসকালানী রহ. 
বলেন: 


(959) J ০৩ ৩ ০১৮০৭ ৯৭1) 


“কথায় ও কাজে প্রশংসনীয় ব্যবহারকে আদব বলে ।”5 আবার কেউ 
বলেন: 


0 3১৩। ১১৩০৪ ০০) 


3 ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, আল মুনীর আরবী-বাংলা অভিধান, দারুল 
হিকমা বাংলাদেশ, প্রকাশকাল: জুলাই ২০১০ খ্রি, পৃ. ১৫; বাংলা একাডেমী 
ব্যবহারিক বাংলা অভিধান, পরিমার্জিত সংস্করণ: ডিসেম্বর ২০০০, পৃ. ১০৩ 

4 আল-মু'জাম আল-অসীত, দ্র: "১" 

5 “মাউসু'য়াতুল বাহুছ ওয়াল মাকালাতুল “ইলমিয়্যা' (০। ১ ৩৪০ ০০১১৯ 
=|), পৃ. ১ (আল-মাকতাবা আশ-শামেলা, আল-ইসদার আস-সানী)।" 

9 


“উত্তম চরিত্র লালন করাকে আদব বলে ।”€ আবার কেউ কেউ 
বলেন: 


(১৪১৯ 35909 ৩৩০ ৩০ পি po 
“আদব হলো উর্ধ্বতন ব্যক্তিকে সম্মান করা এবং অধস্তনকে মেহ 
করা ।”? কেউ কেউ বলেন: 

. ul ০৪৪ ১৬৭। ১৯০ ৬১ ৬১৪। ) 
“আদব মানে উত্তম চরিত্র এবং ভালো কাজ।” আর ইবনুল কায়্যিম 
রহ. বলেন: 


Cal 78971 ০৩০০ € | ৮১৪) 


“বান্দার মধ্যে উত্তম বৈশিষ্ট্যের সমাবেশ ঘটানোকে আদব বলে ।”? 
আবার কেউ কেউ বলেন: 


€ প্রাগুক্ত ৷ 
? প্রাগুক্ত । 
৪ প্রাগুক্ত । 
9 প্রাগুক্ত ৷ 


(5১৮৯1 Jad ৪৯ ৩১৭১) 


“প্রশংসনীয় বৈশিষ্ট্যসমৃহকেই আদব বলে।”19 
সুশিক্ষা, নৈতিকতা, মানবিকতা, শোভনতা ইত্যাদি গুণাবলী যে 
ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে, তাকে নমুয়াদ্দাব’ (শালীন, ভদ্র ও 
সুশিক্ষিত) বলে । আর এসব গুণাবলী যার মধ্যে বিদ্যমান নেই, তাকে 
‘বেয়াদব’ (অশালীন, অভদ্র, অসভ্য) বলে। 


২. আদব-কায়দা"র গুরুত্ব ও তাৎপর্য: 


মানবজীবন তথা মুসলিম ব্যক্তির জীবনে আদব-কায়দার বিষয়টি 
খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


PSG LF ৬ 2 ১০৪3০ ০০১০] ৬৭9 50০] GDN 


(১91১ sl 9) . 22) x 127 


1০ প্রাগুক্ত ৷ 


“নিশ্চয়ই উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও পরিমিত ব্যয় বা মধ্যপন্থা 
অবলম্বন করা নবুয়্যাতের পঁচিশ ভাগের এক ভাগ সমতুল্য ৷” 
আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু 'আনহুমা বলেন: 


55551 ০:58 TE Be 4450 ০98৭1 390) BI ও এ) 
(১৩:53 269 গুতা 235 65952051৩৮৩ 


“তুমি আদব অন্বেষণ কর; কারণ, আদব হলো বুদ্ধির পরিপুরক, 
ব্যক্তিত্বের দলীল, নিঃসঙ্গতায় ঘনিষ্ঠ বন্ধু, প্রবাসজীবনের সাথী এবং 
অভাবের সময়ে সম্পদ ।”৮12 


আর আদব বা শিষ্টাচার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার দ্বারা 
ব্যক্তির জীবন পরিশুদ্ধ ও পরিপাটি হয়; আর এ আদব হলো দীন 
ইসলামের সারবস্তু; সুতরাং মুসলিম ব্যক্তির জন্য জরুরি হলো আল্লাহ 
তা'আলার সাথে, তাঁর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সাথে 
এবং সাধরণ মানুষসহ সকল সৃষ্টির সাথে আদব রক্ষা করে চলা; 
আর এ আদবের মাধ্যমেই একজন মুসলিম জানতে পারবে তার 


1 আবু দাউদ, হাদিস নং- ৪৭৭৮; আলবানী হাদিসটিকে ‘হাসান’ বলেছেন। 
12 হাকেম রহ. তাঁর “আত-তারীখ' গ্রন্থে বর্ণনটি উল্লেখ করেছেন। 
12 


খাবার ও পানীয় গ্রহণের সময় তার অবস্থা কেমন হওয়া উচিৎ; 
কিভাবে তার সালাম প্রদান, অনুমতি গ্রহণ, বসা, কথা বলা, আনন্দ 
ও শোক প্রকাশ করা, হাঁচি দেওয়া ও হাই তোলার মত বিবিধ কাজ 
আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের সাথে । এক কথায় 
এ আদব-কায়দা রক্ষা করে চলার মাধ্যমেই একজন মুসলিম 
কাঙ্খিত মানের ভদ্র ও সভ্য মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং 
হবে; ফলে দীন ইসলামের সৌন্দর্য ছড়িয়ে যাবে সমাজ, রাষ্ট্র ও 
দুনিয়ার দিক দিগন্তে । তাইতো কেউ কেউ শিক্ষার চেয়ে আদব বা 
শিষ্টাচারের বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন; ওমর রাদিয়াল্লাহু 
‘আনহু বলেন: 


. (2350 1950) 
“তোমরা আগে সুসভ্য হও, তারপর জ্ঞান অর্জন কর।”১ আল- 


13 উদ্ধৃত, গিযাউল আলবাব (249 9১), ১ম খণ্ড, পৃ. ৪৫ আল-মাকতাবা আশ- 
13 


পু 
e228 


10280 328৫ ৩৪ 25 শি IS SE 


বেশি উত্তম।”1+ আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন: 


৩৮ 5 


-॥ 5598405৩860 5 sl be ER FIFE NY 


“ব্যক্তি কোনো প্রকার জ্ঞান দ্বারা মহৎ হতে পারবে না, যতক্ষণ না 


সে তার জ্ঞানকে আদব দ্বারা সৌন্দর্যমণ্তিত করবে।”* তিনি আরও 
বলেন: 


$\ 


pls ১2৪৫ ৫106 EF Sls JS IG 


শামেলা, আল-ইসদার আস-সানী) 
14 উদ্ধৃত, “মাউসুশ্যাতুল বাহুছ ওয়াল মাকালাতুল “ইলমিয়্যা" (১ ৬১ ২০৯০ 
| ০১০), পৃ. ১ (আল-মাকতাবা আশ-শামেলা, আল-ইসদার আস- 
সানী) " 
15 উদ্ধৃত, গিযাউল আলবাব (249 ০১), ১ম খণ্ড, পৃ. ৪৫ (আল-মাকতাবা আশ- 


শামেলা, আল-ইসদার আস-সানী) 
14 


জরুরি বা প্রয়োজন মনে করতাম ।” কোনো কোনো দার্শনিক 
বলেন: 


,॥ 558 ২15২০39০088 3155 


“আকল (বুদ্ধি) ছাড়া আদব হয় না; আবার আদব ছাড়া আকলও হয় 
না৷” অর্থাৎ একটি আরেকটির পৃরিপূরক। আর জনৈক সৎব্যক্তি 
তার ছেলেকে উদ্দেশ্য করে বললেন: 


০৮০ 


(125 350০৩ 5০৩ Fs 


“তুমি তোমার আমলকে মনে করবে লবণ, আর তোমার আদবকে 
মনে করবে ময়দা ।”$ অর্থাৎ তুমি আমলের চেয়ে আদবকে এত 


1 উদ্ধৃত, “মাউসুশ্যাতুল বাহুছ ওয়াল মাকালাতুল “ইলমিয়্যা" (১ ৬১ ২০১৮০ 
24০ ৩৯), পৃ. ১ (আল-মাকতাবা আশ-শামেলা, আল-ইসদার আস- 
সানী) " 
1? উদ্ধৃত, গিযাউল আলবাব (249 9১), ১ম খণ্ড, পৃ. ৪৫ আল-মাকতাবা আশ- 
শামেলা, আল-ইসদার আস-সানী) 


+ উদ্ধৃত, "মাউসু'্য়াতুল বাহুছ ওয়াল মাকালাতুল 'ইলমিয়্যা' ( ০ 7৮৯১৯ 
15 


বেশি গুরুত্ব দিবে, লবণ ও ময়দার স্বাভাবিক মিশ্রণে উভয়ের 
অনুপাত যেভাবে কম বেশি হয়। 


সং সখ সং 


2৮4০০ ৬৯), পৃ. ১ (আল-মাকতাবা আশ-শামেলা, আল-ইসদার আস- 


সানী)।" 
16 


দ্বিতীয় অধ্যায় 


নিয়তের আদবসমূহ 


মুসলিম ব্যক্তি নিয়তের মর্যাদা ও প্রভাবের প্রতি বিশ্বাস করে এবং 
আরও বিশ্বাস করে তার ধর্মীয় ও জাগতিক জীবনের সকল 
কর্মকাণ্ডের জন্য নিয়তের গুরুত্বকে। কারণ, নিয়তের দ্বারাই সকল 
কাজের অস্তিত্ব লাভ করে এবং নিয়ত অনুযায়ীই তার রূপ-প্রকৃতি 
তৈরি হয়; ফলে সে অনুসারে তা শক্তিশালী হয়, দুর্বল হয়, শুদ্ধ হয় 
এবং নষ্ট হয়; আর মুসলিম ব্যক্তি প্রত্যেক কাজে নিয়তের 
প্রয়োজনীয়তা ও তা বিশুদ্ধকরণের আবশ্যকতার বিষয়টিকেও বিশ্বাস 
করে। এ ব্যাপারে সে প্রথমত আল্লাহর বাণী থেকে দলীল গ্রহণ 
করে; আল্লাহ তা'আলা বলেন: 


[০:০0] € ওঠা ঘর ৮০18 41439 Vil Gs 3 


“আর তাদেরকে কেবল এ নির্দেশই প্রদান করা হয়েছিল যে, তারা 
যেন আল্লাহর ইবাদত করে তাঁরই জন্য দ্বীনকে একনিষ্ঠ করে” 
আল্লাহ সুবহানহু ওয়া তা'আলা আরও বলেন: 


[১:90] 2] UE এ LEH SAD BY 


“বলুন, ‘আমি তো আদেশপ্রাপ্ত হয়েছি, আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ 
হয়ে তাঁর “ইবাদাত করতে ।”2০ আর দ্বিতীয়ত দলীল গ্রহণ করে 
মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে, তিনি 
বলেন: 


(ade 3৮4) - ৬$% ও Srl ES 01 ‘ SLL jh 5) ) 


“প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত; আর প্রত্যেক ব্যক্তি তার 
নিয়ত অনুযায়ী ফল পাবে ।”£ তিনি আরও বলেন: 


19 সূরা আল-বায়্যেনা, আয়াত: ৫ 
সূরা আয-যুমার, আয়াত: ১১ 


2. বুখারী, হাদিস নং- ১; মুসলিম, হাদিস নং- ৫০৩৬ 
18 


2১5১ IES ১৪৭ IG SS 17559 Hp 
(tly). ১0559 


“নিশ্চয় আল্লাহ তা'আলা তোমাদের চেহারা ও সম্পদের দিকে 
তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে লক্ষ্য 
করেন ।”**আর অন্তরের দিকে লক্ষ্য করা মানে নিয়তের দিকে লক্ষ্য 
করা; কেননা, নিয়ত হলো কাজের উদ্দেশ্য ও প্রতিরক্ষক। অপর 
এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(ely) এ US ELS 2 82) 


“যে ব্যক্তি ভালোকাজের পরিকল্পনা করল, কিন্তু বাস্তবে সে কাজ 
করতে পারল না, সে ব্যক্তির জন্য সাওয়াব লেখা হবে।”* সুতরাং 
শুধু ভালোকাজের পরিকল্পনা করার দ্বারাই কাজটি ভালোকাজ 
হিসেবে গণ্য হয়ে যায়, প্রতিদান সাব্যস্ত হয়, সাওয়াব অর্জন হয়; 
আর এটা শুধু ভালো নিয়তের ফযীলতের করণেই সম্ভব হয়। অপর 
এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


22 মুসলিম, হাদিস নং- ৬৭০৮ 
2 মুসলিম, হাদিস নং- ৩৫৪ 


5০805964205 JEAN 025 জট উর Tos Jon 
I: 98435 sh 5০৩ BUNT ৮09 38৪8 AUG 
259505214০4 রিকি! কাজির 


৩৩৫ 5: ০522 NU LEH HE 


LG এডি ol PS ds TELS SH Tis ad ৩৭৮০1 ৪ 


(xb 2). 265 SS CE 


“এ উম্মতের দৃষ্টান্ত চার ব্যক্তির দৃষ্টান্তের মত: ১. এক ব্যক্তি হলো 
আল্লাহ তাকে সম্পদ ও ‘ইলম (জ্ঞান) দান করেছেন, অতঃপর সে 
তার জ্ঞান দ্বারা আমল করে তার সম্পদকে হক পথে খরচ করে; ২. 
সম্পদ দেননি, অতঃপর সে বলে: আমার যদি এ ব্যক্তির মত সম্পদ 
থাকত, তাহলে আমি সে ক্ষেত্রে সে ব্যক্তির মতই কাজ করতাম; 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: সাওয়াবের ক্ষেত্রে 
তারা উভয়ে সমান। ৩. অপর আরেক ব্যক্তি হলো আল্লাহ তাকে 
সম্পদ দান করেছেন, কিন্তু তাকে ‘ইলম দেননি, অতঃপর সে তার 
সম্পদের ক্ষেত্রে এলোমেলোভাবে কাজ করে তা অন্যায় পথে খরচ 


20 


করে; ৪. অপর আরেক ব্যক্তি হলো আল্লাহ তাকে সম্পদ ও ‘ইলম 
কোনটিই দান করেননি, অতঃপর সে বলে: আমার যদি এ ব্যক্তির 
মত সম্পদ থাকত, তাহলে আমি সে ক্ষেত্রে সে ব্যক্তির মতই কাজ 
করতাম; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: গুনাহের 
ক্ষেত্রে তারা উভয়ে সমান।”£ সুতরাং ভালো নিয়তকারী ব্যক্তিকে 
ভালোকাজের সাওয়াব দেওয়া হয়; আর মন্দ নিয়তকারী ব্যক্তিকে 
মন্দকাজের মন্দ প্রতিদান দেওয়া হয়; আর এর একমাত্র কারণ হল 
নিয়ত। 


আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় 
তাবুকে অবস্থান কালে বলেন: 


FA 
AE CCP PE 


YG HE bo BN ns je VU Tat SG I) 
৯9৩০ ৩৯৪১ ৬ এ 455 CE 4 a3 os S52 ৩৪ 
১০১ lls) tC Led lt SG) 4350171008৫ Toad, 


(৬১৩) 


24 ইবনু মাজাহ, হাদিস নং- ৪২২৮; তিনি হাদিসটি উত্তম সনদে বর্ণনা করেছেন। 
21 


“তোমরা মদীনাতে এমন সম্প্রদায়কে রেখে এসেছ, যারা কোনো 
দূরপথ ভ্রমণ করেনি, কোনো অর্থ-সম্পদ খরচ করেনি এবং কোনো 
উপত্যকাও অতিক্রম করেনি, তবুও তারা তোমাদের সাথে 
(সাওয়াবে) শরীক রয়েছে। সাহাবায়ে কিরাম রা. নিবেদন করলেন: 
তারা কিভাবে আমাদের সাথে সাওয়াবের অংশীদার হবে, অথচ তারা 
মদীনাতেই ছিল? তখন তিনি বললেন: “ওযর” তাদেরকে আটকিয়ে 
রেখেছিল । (তারা ভালো নিয়তের মাধ্যেমে আমাদের সাথে শরীক 
হয়েছে) ৷”* সুতরাং ভালো নিয়তের কারণে গাষী না হয়েও গাযীর 
মত সাওয়াবে অংশীদার হবে, আর মুজাহিদ না হয়েও মুজাহিদের 
মত সাওয়াব পাবে। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


0570: J ॥ ১৩ & ৫5552 HEFL এ 5) ) 
০৮০). ৮৯১০ 05575 81):৩5৫ 05801460501 এ 
(adc 


25 আবু দাউদ, হাদিস নং- ২৫১০; বুখারী, হাদিস নং- ৪১৬১ 
22 


“যখন দু'জন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হবে, তখন 
হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। প্রশ্ন করা হল: হে 
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম! এ হত্যাকারী (তো 
অপরাধী), কিন্তু নিহত ব্যক্তির কী অপরাধ? তখন তিনি বললেন: 
কারণ, সে তার সঙ্গীকে হত্যা করার ইচ্ছা (নিয়ত) করেছিল ।”*$ 
সুতরাং হত্যাকারী ও নিহত ব্যক্তির মাঝে জাহান্নাম আবশ্যক হওয়ার 
বিষয়টিকে সমান করে দিল তাদের উভয়ের মন্দ নিয়ত ও খারাপ 
উদ্দেশ্য। তার নিয়ত যদি খারাপ না হত, তাহলে সে জান্নাতের 
অধিবাসী হত। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


S55 3 ৯৯৪ 055 60৩53 530 ৯ 815 ৩3 2 CIF ০০) 
(৫৯৩ ৩81 5 ০095১) -॥ 8১0 582 
“যে ব্যক্তি এমন পরিমাণ মোহরের বিনিময়ে বিয়ে করেছে, যা সে 


পরিশোধ করার নিয়ত নেই, সে ব্যক্তি ব্যভিচারী; আর যে ব্যক্তি 
এমন খণ গ্রহণ করেছে, যা তার পরিশোধ করার ইচ্ছা নেই, সে 


% বুখারী, হাদিস নং- ৩১ ও ৬৬৭২; মুসলিম, হাদিস নং- ৭৪৩৪ 
23 


ব্যক্তি চোর ।”£ সুতরাং মন্দ নিয়ত বৈধ জিনিসকে হারামে 
রূপান্তরিত করল এবং জায়েয বিষয়কে নিষিদ্ধ বস্তুতে পরিণত 
করল; আর যা সমস্যাযুক্ত ছিল, তা সমস্যাযুক্ত হয়ে গেল। 


এ সব কিছুই মুসলিম ব্যক্তি যে নিয়তের মর্যাদা ও প্রভাব এবং তার 
বড় ধরনের গুরুত্বের প্রতি গভীর বিশ্বাস ও নিবিড় আস্থা পোষণ 
করে, সে বিষয়টিকে আরও মজবুত করে; ফলে সে বিশুদ্ধ নিয়তের 
উপর তার সকল কর্মকাণ্ডের ভিত রচনা করে; ঠিক অনুরূপভাবে সে 
সর্বাত্মক চেষ্টা সাধনা করে যাতে তার একটি কাজও নিয়ত ছাড়া বা 
বিশুদ্ধ নিয়ত ছাড়া সংঘটিত না হয়; কারণ, নিয়ত হলো কর্মের প্রাণ 
ও ভিত্তি; সুতরাং নিয়ত সঠিক তো কাজও সঠিক, আর নিয়ত শুদ্ধ 
নয় তো কাজও শুদ্ধ নয়; আর কর্তার বিশুদ্ধ নিয়ত ব্যতীত কাজ 
হলো মোনাফেকী, কৃত্রিম, নিন্দিত ও ঘৃণিত। 


আর অনুরূপভাবে মুসলিম ব্যক্তি বিশ্বাস করে যে, আমলসমূহ বিশুদ্ধ 
হওয়ার অন্যতম রুকন ও শর্ত হলো নিয়ত; তারপর সে মনে করে 


2 হাদসটি ইমাম আহমাদ ও ইবনু মাজাহ রহ. বর্ণনা করেছেন এবং ইবনু মাজাহ 
রহ. “মোহর'-এর বিষয়টিকে বাদ দিয়ে শুধু “ঝণ'-এর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ 


রেখে বর্ণনা করেছেন। 
24 


যে, নিয়ত শুধু মুখে (হে আল্লাহ! আমি এরূপ নিয়ত করেছি) 
উচ্চারণ করার নাম নয়, আবার নিয়ত বলতে শুধু মনের ভাবকেই 
বুঝায় না, বরং নিয়ত হলো সঠিক উদ্দেশ্যে উপকার হাসিল বা 
ক্ষতি থেকে বাঁচার জন্য যথাযথ কাজের প্রতি মনের ঝোঁক বা 
জাগরণ এবং অনুরূপভাবে আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জনের জন্য 
অথবা তাঁর নির্দেশ পালনের উদ্দেশ্যে কাজের প্রতি মনোযোগ 
দেওয়া। 


আর মুসলিম ব্যক্তি যখন বিশ্বাস করে যে, ভালো নিয়তের কারণে 
বৈধ কাজ প্রতিদান ও সাওয়াবের উপযুক্ত আনুগত্যে পরিণত হয় 
এবং বিশুদ্ধ নিয়তের অভাবে সাওয়াবের কাজও গুনাহ্‌ ও শাস্তির 
উপযুক্ত অন্যায় ও অবাধ্যতায় পরিণত হয়, তখন সে মনে করে না 
যে, অন্যায় ও অবাধ্যতার ক্ষেত্রে ভালো নিয়তের ফলে তা সাওয়াবের 
কাজে পরিণত হয়; সুতরাং যিনি কোনো ব্যক্তির গিবত করবেন 
অপর কোনো ব্যক্তির মন ভালো করার জন্য, তিনি এ ক্ষেত্রে আল্লাহ 
তা'আলার অবাধ্য ও পাপী বলে বিবেচিত হবেন, তার তথা কথিত 
ভালো নিয়ত এখানে তার কোনো উপকারে আসবে না; আর যে 
ব্যক্তি হারাম অর্থ দ্বারা মাসজিদ নির্মাণ করবে, তাকে এ কাজের 


25 


জন্য সাওয়াব দেয়া হবে না; আর যে ব্যক্তি নাচ-গান ও রঙ্গ-তামাশার 
অনুষ্ঠানে হাজির হয় জিহাদ ও অনুরূপ কোনো কাজে উৎসাহ 
পাওয়ার জন্য অথবা লটারীর টিকেট ক্রয় করে কল্যাণমূলক কাজে 
উৎসাহিত করার নিয়তে, সে ব্যক্তি আল্লাহ তা'আলার অবাধ্য ও 
পাপী বলে বিবেচিত হবে এবং সাওয়াব পাওয়ার পরিবর্তে গুনাহগার 
হবে; আর যে ব্যক্তি সৎ ব্যক্তিগণের প্রতি ভালোবাসার নিয়তে 
পশু যবাই করবে অথবা তাদের জন্য মানত করবে, সে ব্যক্তিও তার 
এ কাজের জন্য আল্লাহ তা'আলার অবাধ্য ও পাপী বলে বিবেচিত 
হবে, যদিও তার ধারণা মতে তার নিয়তটি ভালো হয়ে থাকে; 
কারণ, অনুমোদিত “মুবাহ' (বৈধ) কাজের ক্ষেত্রে ছাড়া অন্য কোনো 
কাজই সৎ নিয়তের কারণে সাওয়াবের কাজ বলে গণ্য হবে না; আর 
হারাম কাজ তো কোনো অবস্থাতেই সাওয়াবের কাজে রূপান্তরিত 
হবে না।£ 


2 আবূ বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, দারুশ্‌ শুরুক, জেদ্দা, চতুর্থ 


সংস্করণ, দশম মুদ্রণ: ১৯৯০ খ্রিষ্টাব্দ, পৃ. ১০৩ 
26 


তৃতীয় অধ্যায় 
আল্লাহ তা'আলার সাথে মুসলিম বান্দার আদব 


মুসলিম ব্যক্তি তার প্রতি আল্লাহ তা'আলার অগণিত নি'য়ামতের প্রতি 
লক্ষ্য করে; আরও লক্ষ্য করে এসব নি'য়ামতের প্রতি, যেসব 
নি'য়ামত তার মায়ের গর্ভে থাকাকালীন সময় থেকে শুরু করে তার 
রবের সাথে সাক্ষাৎ (মৃত্যু) করা পর্যন্ত দীর্ঘ সময় ধরে তাকে 
পরিবেষ্টন করে রেখেছে। ফলে সে তার নিজ মুখে তাঁর যথাযথ 
প্রশংসা ও গুণকীর্তন করার দ্বারা এবং তার অঙ্গ-প্রত্যঙ্গসমূহকে তাঁর 
আনুগত্যের অধীনস্থ করে দেয়ার মাধ্যমে আল্লাহ তা'আলার শুকরিয়া 
আদায় করে; আর এটাই হলো তার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু 
ওয়া তা'আলার সাথে আদব; কেননা, নি'য়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ 
করা, অনুগ্রহকারীর অনুগ্রহকে অস্বীকার করা, তাকে এবং তার 
ইহসান ও অবদানকে অবজ্ঞা করাটা কোনো আদব বা শিষ্টাচরের 
মধ্যে পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন: 


[or JM এট 9253 ০০৪০ 5} 


27 


থেকেই (এসেছে)।”% আল্লাহ তা'আলা আরও বলেন: 


চর পনি পা এন 9৬ দির 
DA: ৬১০৫ 40125019525 913 ¥ 


“তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা কর, তবে তার সংখ্যা নির্ণয় 
করতে পারবে না।”? আল্লাহ তা'আলা আরও বলেন: 


[Nor ৪১০) ধ © S345 V5 SKB LoS G55 50 


“কাজেই তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরণ করব। 
আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হয়ো না৷”! 


আর মুসলিম ব্যক্তি গভীরভাবে লক্ষ্য করে যে, আল্লাহ তা'আলা তার 
সম্পর্কে জানেন এবং তার সকল অবস্থা অবলোকন করেন; ফলে 
তার হদয়-মন তাঁর ভয়ে ও তাঁর প্রতি ভক্তি-শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে 
উঠে; যার কারণে সে তাঁর অবাধ্যতায় লজ্জিত হয় এবং তাঁর 


% সুরা আন-নাহল, আয়াত: ৫৩ 
% সূরা আন-নাহল, আয়াত: ১৮ 


3: সুরা আল-বাকারা, আয়াত: ১৫২ 
28 


বিরুদ্ধাচরণ ও তাঁর আনুগত্যের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়াটাকে 
রীতিমত অপমান মনে করে। সুতরাং এটাও তার পক্ষ থেকে আল্লাহ 
সুবহানাহু ওয়া তা'আলার সাথে আদব; কেননা, গোলাম কর্তৃক তাঁর 
মালিকের সাথে অবাধ্য আচরণ করা অথবা মন্দ ও ঘৃণ্য কোনো বস্তু 
বা বিষয় নিয়ে তাঁর মুখোমুখি হওয়া, অথচ তিনি তা সরাসরি দেখতে 
পাচ্ছেন তা কোনো ভাবেই আদব বা শিষ্টাচরের মধ্যে পড়ে না। 
আল্লাহ তা'আলা বলেন: 


CHO HE এও ও © 1৬5 4১5৯3 2৩) 


ENE 


“তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরওয়া করছ 
না। অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে ।”;£ তিনি 
আরও বলেন: 


[Lidl {S58 GG 69558 5 025 ৯ 


সুরা নৃহ, আয়াত: ১৩ - ১৪ 
29 


“আর তিনি জানেন তোমরা যা গোপন কর এবং তোমরা যা প্রকাশ 
কর।”১ আল্লাহ তা'আলা আরও বলেন: 


ES J) EBs ৩৯55 NG 0655 99 Be ডিও ৩ ৩৩ ২৬১০৪ G5 
ESE 2০ AV: .8৬জ৮৮৮৮5 এ শু BH অই 58 ৬2 তাল 
DY ও 89১ IES 9৪ 5০ ০০ ৮ UF ৪৪ ৩০৪ ১1১45 শু 


[৭12৮১] AGN; 


“আর আপনি যে অবস্থাতেই থাকুন না কেন এবং আপনি সে 
সম্পর্কে কুরআন থেকে যা-ই তিলাওয়াত করেন এবং তোমরা যে 
আমলই কর না কেন, আমরা তোমাদের সাক্ষী থাকি- যখন তোমরা 
তাতে প্রবৃত্ত হও। আর আসমানসমূহ ও যমীনের অণু পরিমাণও 
আপনার রবের দৃষ্টির বাইরে নয়।”+ 


আবার মুসলিম ব্যক্তি গভীরভাবে এটাও লক্ষ্য করে যে, আল্লাহ 
তা'আলা তার উপর ক্ষমতাবান, সে তাঁর আয়াত্তাধীন এবং তাঁর 
জায়গা নেই; সুতরাং সে আল্লাহর দিকে ধাবিত হবে, তাঁর সামনে 


সূরা আত-তাগাবুন, আয়াত: ৪ 


3 সুরা ইউনুস, আয়াত: ৬১ 
30 


নিজেকে সমর্পণ করে দেবে, তার বিষয়াদি তাঁর নিকট সোপর্দ 
করবে এবং তাঁর উপর ভরসা করবে; ফলে এটা তার পক্ষ থেকে 
তার প্রতিপালক ও সৃষ্টা আল্লাহ তা'আলার সাথে আদব বলে গণ্য 
হবে; কেননা, যাঁর থেকে পালিয়ে বেড়ানোর কোনো সুযোগ নেই তাঁর 
কাছ থেকে পালানো, যার কোনো ক্ষমতা নেই তার উপর নির্ভর করা 
এবং যার কোনো শক্তি ও ক্ষমতা নেই তার উপর ভরসা করা 
কোনো আদব বা শিষ্টাচারের মধ্যে পড়ে না। আল্লাহ তা'আলা বলেন: 


[০7:১৯] (En J) 25০55) 


“এমন কোন জীব-জন্ত নেই, যে তাঁর পূর্ণ আয়ত্তাধীন নয়।”১ আল্লাহ 
আল্লাহ তা'আলা আরও বলেন: 


তা যি রা 


[৬২০৬০] 2 55535 BS রা 055) 


“অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, নিশ্চয় আমি তোমাদের 
প্রতি আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী ।”১ তিনি আরও 
বলেন: 


১ সূরা হুদ, আয়াত: ৫৬ 


36 সূরা আয-যারিয়াত, আয়াত: ৫০ 
31 


[গণ ৪৩] বৃ © et HS ৩1185 এছ 5) 


“এবং আল্লাহর উপরই তোমরা নির্ভর কর, যদি তোমরা মুমিন 


হও 1৮32 


আবার মুসলিম ব্যক্তি এটাও গভীরভাবে লক্ষ্য করে যে, আল্লাহ 
তা'আলা তার সকল বিষয়ে তার প্রতি অনুগ্রহ করেন এবং তার 
প্রতি ও তাঁর (আল্লাহর) সকল সৃষ্টির প্রতি দয়া ও করুণা করেন, 
যার কারণে সে এর চেয়ে আরও বেশি আশা করে; ফলে সে 
খালেসভাবে তাঁর নিকট অনুনয়, বিনয় ও নিবেদন করে এবং ভালো 
কথা ও সৎ আমলের অছিলা ধরে তাঁর নিকট প্রার্থনা করে; সুতরাং 
এটা তার পক্ষ থেকে তার মাওলা আল্লাহ তা'আলার সাথে আদব 
বলে গণ্য হবে; কারণ, যে রহমত সকল কিছুকে বেষ্টন করে রেখেছে 
তার থেকে নিরাশ হয়ে যাওয়া, যে ইহসান সকল সৃষ্টিকে শামিল 
করে তার থেকে হতাশ বা নিরাশ হওয়া এবং যে দয়া ও অনুগ্রহ 
সকল সৃষ্টিকে অন্তর্ভুক্ত করে তার আশা ছেড়ে দেওয়ার মধ্যে কোনো 
আদব বা শিষ্টাচার নেই। আল্লাহ তা“আলা বলেন: 


3 সুরা আল-মায়িদা, আয়াত: ২৩ 
32 


[)০৭:-১1০০]] sh BL ৩59 3225 


“আর আমার দয়া তো প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে।”১ আল্লাহ 
তা'আলা আরও বলেন: 


“আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত কোমল ।”১? আল্লাহ তা'আলা 
আরও বলেন: 


[AV 2০98] ধানে 01526 ধু 


“এবং আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হয়ো না।”০ আল্লাহ 
তা'আলা আরও বলেন: 


পা এআ ৬5253 


3 সুরা আল-আ-'রাফ, আয়াত: ১৫৬ 
» সূরা আশ-শুরা, আয়াত: ১৯ 


* সূরা ইউসুফ, আয়াত: ৮৭ 
33 


“তোমরা আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না।”*' 


আর মুসলিম ব্যক্তি এটাও গভীরভাবে লক্ষ্য করে যে, তার 
প্রতিপালক আল্লাহ তা'আলা"র ধরা বড় কঠিন, তিনি প্রতিশোধ 
গ্রহণের ক্ষমতা রাখেন এবং তিনি খুব দ্রুত হিসাব গ্রহণকারী; ফলে 
সে তাঁর আনুগত্য করার মাধ্যমে তাঁকে ভয় করে এবং আত্মরক্ষা 
করে তাঁর অবাধ্য না হওয়ার মধ্য দিয়ে; ফলে এটাও আল্লাহ 
তা'আলার সাথে তার পক্ষ থেকে আদব বলে গণ্য হয়; কারণ, 
কোনো বুদ্ধিমানের নিকটই এটা আদব বলে গণ্য হবে না যে, 
একজন দুর্বল আক্ষম বান্দা মহাপরাক্রমশালী প্রবল শক্তিধর মহান 
‘রব’ আল্লাহ তা'আলার মুখোমুখী হবে বা তাঁর বিরোধিতা করবে; 
অথচ আল্লাহ তা'আলা বলেন: 


1 Ts Tz EE EE 
0 J ৩৪-2১5$ ০০৪ ৩$ 4 505 36 15 236 40979) ৯ 
[Nias] 


তবে তা রদ হওয়ার নয় এবং তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক 


« সুরা আয-যুমার, আয়াত: ৫৩ 
34 


নেই।”£ আল্লাহ তা'আলা আরও বলেন: 
DEAL উ 35540 45) 55৩) 


“নিশ্চয় আপনার রবের পাকড়াও বড়ই কঠিন।”% তিনি আরও 
বলেন: 


[৮:১1৮৯০ ME 02৩91 ১১2১০ 209) 
“আর আল্লাহ মহা-পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী ৷” 


আর মুসলিম ব্যক্তি আল্লাহ তা'আলার অবাধ্য হওয়ার মুহূর্তে এবং 
তাঁর আনুগত্য থেকে বেরিয়ে আসার সময় তাঁর প্রতি এমনভাবে 
লক্ষ্য করে যে, মনে হয় যেন আল্লাহর দেওয়া হুমকি তাকে পেয়ে 
বসেছে, তাঁর আযাব বুঝি তার প্রতি নাযিল হয়ে গেল এবং তাঁর 
শাস্তি যেন তার আঙ্গিনায় আপতিত হল; অনুরূপভাবে সে তাঁর 
আনুগত্য করার মুহূর্তে এবং তাঁর শরী'য়তের অনুসরণ করার সময় 


4 সূরা আর-রা"দ, আয়াত: ১১ 
4 সুরা আল-বুরূজ, আয়াত: ১২ 
4 আলে ইমরান, আয়াত: ৪ 
35 


তাঁর প্রতি এমনভাবে লক্ষ্য করে যে, মনে হয় যেন তিনি তাঁর দেয়া 
প্রতিশ্রুতি তার জন্য সত্যে পরিণত করে দিয়েছেন এবং তাঁর 
সন্তুষ্টির চাদর খুলে তাকে ঢেকে দিয়েছেন; সুতরাং এটা হলো 
মুসলিম ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ তা'আলার প্রতি সুধারণা বিশেষ; 
আর আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করাটা আদব বা শিষ্টাচারের 
অন্তর্ভুক্ত; কেননা, কোনো ব্যক্তি কর্তৃক আল্লাহ তা'আলার প্রতি 
খারাপ ধারণা পোষণ করাটা কোনো ভাবেই আদবের মধ্যে পড়ে না; 
কারণ, সে তাঁর অবাধ্য হয়ে চলবে এবং তাঁর আনুগত্যের গণ্ডি থেকে 
বেরিয়ে যাবে, আর ধারণা করবে যে, তিনি তার ব্যাপারে অবগত নন 
এবং তিনি তাকে তার পাপের জন্য পাকড়াও করবেন না; অথচ 
তিনি বলেন: 


০৪ 165 © SS CG VS AGT BT ও জে 55 ¥ 
OLE গার © ৩০০৬৩ 4০০৮ ০৪ 9০ এন 


[SY 


“বরং তোমরা মনে করেছিলে যে, তোমরা যা করতে তার অনেক 
কিছুই আল্লাহ জানেন না। আর তোমাদের রব সম্বন্ধে তোমাদের এ 


36 


ধারণাই তোমাদের ধ্বংস করেছে। ফলে তোমরা হয়েছ ক্ষতিগ্রস্তদের 
অন্তর্ভূক্ত।”১ অনুরূপভাবে আল্লাহ তা'আলার সাথে এটাও আদব নয় 
যে, বান্দা তাঁকে ভয় করবে ও তাঁর আনুগত্য করবে এবং ধারণা 
করবে যে, তিনি তাকে তার ভালো কাজের প্রতিদান দিবেন না এবং 
তার পক্ষ থেকে তিনি তাঁর আনুগত্য ও 'ইবাদতকে কবুল করবেন 
না; অথচ তিনি বলেন: 


ঘি 95 SR ৩৪686 2052545৫555 6৮৫০০) 
[or :)০]1] 


“আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় 
করে ও তাঁর তাকওয়া অবলম্বন করে, তাহলে তারাই কৃতকার্য ।”+৫ 
আল্লাহ তা'আলা আরও বলেন: 


= 


হি ৪ AED ৬ ৯ BG SS ৩ ০৯৬৩ ৩০ ৬০৯ 


[৭:০০] ধর ও) 55252156৩০০ ৯০8৫) 


4 সুরা ফুসসিলাত, আয়াত: ২২ - ২৩ 
4 সূরা আন-নূর, আয়াত: ৫২ 
37 


“মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকাজ করবে, তাকে 
আমি অবশ্যই পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের 
কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব ।”*” আল্লাহ তা'আলা আরও বলেন: 


ihr, EAE বা 9৮১ 2 
3) 55 ১৬ 2948 HE ০০ ৬7 /৩০ এ মুড EE ৩) 


[১5* 1৬০১] ্ঘ্‌ টি চা ছি ০ ৫5 


“কেউ কোনো সৎকাজ করলে সে তার দশ গুণ পাবে। আর কেউ 
কোনো অসৎ কাজ করলে তাকে শুধু তার অনুরূপ প্রতিফলই দেয়া 
হবে এবং তাদের প্রতি যুলুম করা হবে না ।”*$ 

ধাবিত হওয়ার সময় তাঁকে লজ্জা পাওয়া, তাঁর কাছে সত্যিকার অর্থে 
তাওবা করা, তাঁর উপর ভরসা করা, তাঁর রহমতের প্রত্যাশা করা, 
তাঁর শাস্তিকে ভয় করা, তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ব্যাপারে 
এবং তাঁর ইচ্ছা মাফিক তাঁর কোনো বান্দার প্রতি শাস্তিমূলক 


* সুরা আন-নাহল, আয়াত: ৯৭ 


4 সুরা আল-আন'আম, আয়াত; ১৬০ 
38 


প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে তাঁর প্রতি ভালো ধারণা পোষণ 
করাটাই হলো আল্লাহ তা'আলার সাথে তার আদব রক্ষা করে চলা; 
আর বান্দা কর্তৃক এ আদবের যতটুকু ধারণ ও রক্ষা করে চলবে, 
ততটুকু পরিমাণে তার মর্যাদা সমুন্নত হবে, মান উন্নত হবে এবং 
সম্মান বৃদ্ধি পাবে; ফলে সে আল্লাহর অভিভাবকত্ব ও তা তাঁর 
তত্ববধানে থাকা ব্যক্তিবর্গের অন্তর্ভূক্ত হবে এবং তাঁর রহমত ও 
নি'য়ামত পাওয়ার উপযুক্ত হবে। 

আর এটাই মুসলিম ব্যক্তির দীর্ঘ জীবনের একমাত্র চাওয়া এবং 
চূড়ান্ত প্রত্যাশা। হে আল্লাহ! আপনি আমাদেরকে আপনার 
অভিভাবকত্ব নসীব করুন, আপনি আমাদেরকে আপনার তত্তববধান 
থেকে বঞ্চিত করবেন না এবং আমাদেরকে আপনার নিকটতম 
বান্দাগণের অন্তর্ভুক্ত করুন; হে আল্লাহ! হে জগতসমূহের 
প্রতিপালক! আমাদের আবেদন কবুল করুন। 


সং সখ সং 


39 


চতুর্থ অধ্যায় 
আল্লাহর বাণী 'আল-কুরআনুল কারীম'-এর সাথে বান্দার আদব 


মুসলিম ব্যক্তি আল্লাহ তা'আলার বাণী এবং সকল বাণীর উপর তাঁর 
বাণীর সম্মান ও মর্যাদায় বিশ্বাস করে। আরও মনে করে, যে ব্যক্তি 
কুরআন দ্বারা কথা বলে, সে সত্য বলে; আর যে ব্যক্তি তাঁর দ্বারা 
বিচার ফয়সালা করে, সে ন্যায়বিচার করে; আর তাঁর ধারক- 
বাহকগণ আল্লাহর পরিবার ও তাঁর নিকটতম বিশেষ ব্যক্তিবর্গ, আর 
তাঁকে যারা আকড়ে ধরবে, তারা নাজাতপ্রাপ্ত সফলকাম; আর যারা 
তাঁকে পরিহার করে চলে, তারা ধ্বংসপ্রাপ্ত চরমভাবে ক্ষতিগ্রস্ত ৷ 


আর আল্লাহ তা'আলার কিতাবের মহত্ব, পবিত্রতা ও শ্রেষ্ঠত্বের কারণে 
মুসলিম ব্যক্তির ঈমানে আরও বৃদ্ধি ঘটাবে, যা বর্ণিত হয়েছে ওহী*র 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে; যেমন 
তিনি বলেন: 


40 


ক শে 8 


(০০০ 250) US এ 2৩07 ও BY ত2 2580 


“তোমরা কুরআন তিলাওয়াত কর; কেননা, কিয়ামতের দিন তা 
তিলাওয়াতকারীদের জন্য সুপারীশকারীরূপে উপস্থিত হবে ।”** তিনি 
আরও বলেন: 


(Sel ০৯১৯) ০। 4457 পাবে ) 


“তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বোত্তম, যে আল-কুরআনের শিক্ষা 
লাভ করে এবং তা অন্যকে শিক্ষা দেয়।”* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 


১১০১০০৩০৪35015)-1255520 5 আলো Is 
(= 


“আল-কুআনের ধারক-বাহকগণ আল্লাহর পরিবার ও তাঁর নিকটতম 
বিশেষ ব্যক্তিবর্গ ।” তিনি আরও বলেন: 


4 মুসলিম, হাদিস নং- ১৯১০ 
5 বুখারী, হাদিস নং- ৪৭৩৯ 


5 হাদসটি ইমাম নাসায়ী, ইবনু মাজাহ, আহমাদ ও হাকেম রহ. ‘হাসান’ সনদে 
41 


৫৯০১৩ ০১1 এ) ১১ ও: এ Sal শিক LS দিলি ৩৪] 9 


(ello). 591১5৯০0155) 555: 


“অন্তর মরিচাযুক্ত হয়, যেমনিভাবে লোহতে মরিচা পড়ে; অতঃপর 
জিজ্ঞাসা করা হল: হে আল্লাহর রাসূল! তা দূর করার উপায় কী? 
জবাবে তিনি বললেন: কুরআন তিলাওয়াত করা এবং মুত্যর কথা 
স্মরণ করা।”” আরেক বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লামের সাথে চরমভাবে ঝগড়াকারীদের কোনো একজন তাঁর 
নিকট এসে বলল: হে মুহাম্মাদ! তুমি আমার নিকট কুরআন 
তিলাওয়াত কর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম 
পাঠ করেন: 


ES ০৪ RSG গা এও GEG SAY JIS Lb এ 85) 
[4:4 SO ই 28751 7885 তা? 3 এ 


“আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচারণ ও আত্মীয়-স্বজনকে দানের নির্দেশ 
দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎকাজ ও সীমালংঘ 


বর্ণনা করেছেন। 


5 হাদসটি ইমাম বায়হাকী রহ. দুর্বল সনদে বর্ণনা করেছেন। 
42 


করতে; তিনি তোমাদেরকে উপদেশ দেন, যাতে তোমরা শিক্ষা গ্রহণ 
কর।”* আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত 
করে শেষ করতে না করতেই প্রচণ্ড ঝগড়াটে ব্যক্তি তাঁর শব্দের 
মহত্বে ও অর্থের পবিভ্রতায় বিস্মিত হয়ে, তার স্পষ্টতায় আক্রান্ত 
হয়ে এবং প্রভাবিত করার শক্তিতে আকৃষ্ট হয়ে তা পুনরায় 
তিলাওয়াত করার আবেদন করল; আর সে দেরি করেনি আল্লাহর 
বাণীর পবিত্রতা ও মহত্বের ব্যাপারে স্বীকৃতি ও সাক্ষ্য প্রদান করতে; 
কেননা, সে এক বাক্যে বলে ফেলল: 


১9০1 81) cd 4051 Bly 596 15915 ০১১৩৮ এ 81,408 ) 


-01381৩৯ Jyh beg ১৯ 


“আল্লাহর কসম! নিশ্চয়ই তার মধুরতা রয়েছে, রয়েছে তার সৌন্দর্য 
ও উজ্জ্বলতা, তার নীচের অংশ সবুজ-শ্যামল এবং উপরের অংশ 
ফলদায়ক; আর এটা কোনো মানুষের কথা নয়! ”** 


5 সুরা আন-নাহল, আয়াত: ৯০ 
5 ইবনু জারীর আত-তাবারী; আর ঝগড়াটে ব্যক্তিটি হল ওয়ালিদ ইবন মুগীরা, 
যেমনটি ইমাম বায়হাকী রহ. উত্তম সনদে বর্ণনা করেছেন; আল-গাযালী রহ., 


“এহইয়াউ “উলুমিদ্‌ দীন", ১ম খণ্ড, পৃ. ২৭৪ 
43 


আর এ জন্য মুসলিম ব্যক্তি তাঁর প্রতি বিশ্বাস করার পাশাপাশি তার 
করে, তার আদবসমূহ যথাযথভাবে পালন করে এবং তার চারিত্রিক 
ও নৈতিক বিষয়সমূহকে স্বীয় চরিত্র বলে গ্রহণ করে; সুতরাং সে 
চলবে: 


১. অবস্থার পরিপূর্ণতা নিশ্চিত করে পবিত্রতাসহ কিবলামুখী হয়ে 
আদব ও সম্মানের সাথে বসে কুরআন পাঠ করা। 


২. ধীরস্থিরভাবে কুরআন তিলাওয়াত করা এবং এ ক্ষেত্রে তাড়াহুরা 
না করা; সুতরাং কমপক্ষে তিন দিনের কমে কুরআন খতম করবে 
না; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(১০৯১ cdl oooh ly) 4455 2 5১3 ৬৪ ও ও 058) টি ১০) 


“যে ব্যক্তি তিন দিনের কম সময়ের মধ্যে আল-কুরআন পাঠ করে 


44 


শেষ করে, সে ব্যক্তি তা বুঝতে পারেনি।””” আর রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু 
'আনহুমা প্রতি সপ্তাহে কুরআন খতম করার নির্দেশ দিয়েছেন।৯ 
যেমন আবদুল্লাহ ইবন মাসউদ, উসমান ইবন ‘আফফান ও যায়েদ 
ইবন সাবেত রাদিয়াল্লাহু ‘আনহুম প্রতি সপ্তাহে একবার কুরআন 
খতম করতেন ।+ 


৩. কুরআন তিলাওয়াতের সময় বিনয়ী ও ভীতশ্রদ্ধ হওয়া এবং দুঃখ 
প্রকাশ করা; আর ক্রন্দন করা, অথবা কাঁদতে না পারলে কাঁদার 
ভান করা; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(axle lly) SUE STS এ ৩৬ 3G তাক 28) 


“তোমরা কুরআন তিলাওয়াত কর এবং ক্রন্দন করো; আর যদি 
কাঁদতে না পারো, তাহলে কাঁদার ভান কর।”৯৪ 


5 সুনান চতুষ্টয় ও আহমাদ; তিরমিযী রহ. হাদিসটিকে সহীহ বলেছেন। 
5 বুখারী ও মুসলিম । 
5 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১০৯ 


5 হাদসটি ইমাম ইবনু মাজাহ রহ. উৎকৃষ্ট সনদে বর্ণনা করেছেন। 
45 


৪. মধুর সুরে কুরআন তিলাওয়াত করা; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(Sy 3৮০ ১ ৩ 9৮3 05১)-।150996 STS 
“তোমরা সুন্দর কণ্ঠে কুরআন তিলাওয়াত কর।”” তিনি আরও 
বলেন: 
(৬১০০)।৭১১)-॥ 058 95 এ 95৩৩ ০০ 
“যে ব্যক্তি ভাল আওয়াজে কুরআন পড়ে না, সে আমাদের দলভুক্ত 
নয়।” তিনি আরও বলেন: 
(4৪০ Gi) 05208 Lib BED ৪৯৬ ৪৪৭ hl 525) 


“আল্লাহ তা'আলা তাঁর কোনো এক নবী থেকে (মধুময় সুরে) 
যেভাবে কুরআন শ্রবণ করেছেন, সেভাবে আর কিছুই তিনি 


5 হাদসটি ইমাম আহমাদ, ইবনু মাজাহ, নাসায়ী ও হাকেম রহ. হাদিসটি বর্ণনা 
করেছেন এবং তা সহীহ। 


€০ বুখারী, হাদিস নং- ৭০৮৯ 
46 


শুনেননি 


৫. গোপনে তিলাওয়াত করা, যদি সে তার নিজের ব্যাপারে প্রদর্শনী 
বা সুখ্যাতি ছড়ানোর আশঙ্কা করে অথবা তার দ্বারা সালাত 
আদায়কারীর সালাত আদায়ে বিঘ্ন ঘটে; কারণ, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
“আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(Sl, ১৪১ % ১19১) -॥ 2১৯৩৫ 058৬ ০৩ ) 


“আল-কুরআনের মাধ্যমে নিজেকে প্রচারকারী এ ব্যক্তির মত, যে 
সাদকা করার মাধ্যমে নিজেকে প্রচার করে বেড়ায় ।”€ উল্লেখ্য যে, 
গোপনে সাদকা করাই উত্তম, কিন্তু প্রকাশ করার মধ্যে নির্দিষ্ট কেনো 
ফায়দা থাকলে ভিন্ন কথা, যেমন মানুষকে সাদকা করার ব্যাপারে 
উদ্বুদ্ধ করার জন্য প্রকাশ্যে সাদকা করা; আর কুরআন তিলাওয়াতের 
বিষয়টিও অনুরূপ । 


৬. তাঁর প্রতি ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগসহ চিন্তা ও গবেষণার সাথে 
তা তিলাওয়াত করা এবং তাঁর অর্থ ও তাৎপর্য অনুধাবন করা। 
€ বুখারী, হাদিস নং- ৭০৪৪; মুসলিম, হাদিস নং- ১৮৮১ 


6 আবু দাউদ, হাদিস নং- ১৩৩৫; তিরমিযী, হাদিস নং- ২৯১৯ 
47 


৭. কুরআন তিলাওয়াতের সময় তাঁর ব্যাপারে অমনোযোগী এবং 
তাঁর বিরোধী না হওয়া; কারণ, এমনটি করলে নিজেই নিজের 
অভিশাপের কারণ হবে; কেননা, সে যদি পাঠ করে: 


[4১:1০ JS ৩৮১৫৩ 4৪ Hl El |. 
(মিথ্যাবাদীদের উপর আল্লাহর লা'নত)।% অথবা পাঠ করে: 
[৬:১৯] ধ (০১045 HES এটি 


(সাবধান! আল্লাহর লা'নত যালিমদের উপর) এবং নিজে যদি 
মিথ্যাবাদী বা যালিম হয়, তাহলে সে নিজেকে নিজে অভিশাপ বা 
লা'নতকারী বলে গণ্য হবে। 


আর নিম্নোক্ত বর্ণনাটি আল্লাহর কিতাব থেকে মুখ ফিরেয়ে নেয়া 
গাফিল ব্যক্তিগণের ভুলের পরিমাণ সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করে 
দিয়েছে; বর্ণিত আছে: “তাওরাত কিতাবে এসেছে যে, আল্লাহ 
তা'আলা বলেন: তুমি কি আমাকে লজ্জা পাও, তোমার কোনো 


€ সুরা আলে ইমরান, আয়াত: ৬১ 


« সুরা হুদ, আয়াত: ১৮ 
48 


ভাইয়ের নিকট থেকে তোমার কাছে একটি গ্রন্থ আসে এমতাবস্থায় 
যে, তুমি রাস্তার মধ্যে হাঁটছ, তারপর তুমি সে বইটির কারণে রাস্তা 
ছেড়ে দিয়ে বসে পড়ছ, তারপর তা পাঠ করছ এবং তা নিয়ে 
অক্ষরে অক্ষরে গবেষণা করছ, এমনকি তার কোনো কিছুই তোমার 
কাছ থেকে বাদ যায় না; আর এটা আমার কিতাব, যা আমি তোমার 
প্রতি নাযিল করেছি, তুমি লক্ষ্য কর তো, তোমার জন্য আমি তাতে 
কথাগুলো কিভাবে পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছি, আর তাতে 
কতবার আমি তার দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ে চিন্তাভাবনা করার জন্য 
তোমাকে তাগিদ দিয়েছি, তারপর তুমি তার থেকে মুখ ফিরিয়ে 
নিলে, সুতরাং আমি তোমার তথাকথিত ভাইদের কারো কারো চেয়ে 
অনেক বেশি দুর্বল, তাই না? হে আমার বান্দা! তোমার কোনো ভাই 
তোমার নিকট এসে বসে, তারপর তুমি একেবারে তার মুখোমুখি 
হয়ে বসে যাও এবং তোমার ষোলআনা মন দিয়ে কান পেতে তার 
কথা শ্রবণ করতে থাক, তারপর কোনো কথক যদি কথা বলে অথবা 
তার কথা শুনার সময় কেউ তোমাকে বিরক্ত করে, তাহলে তুমি তার 
দিকে ইশারা করে বলো যে, তুমি থাম বা চুপ কর; আর আমি 
তোমার কাছে এসে তোমার সাথে কথা বলি, অথচ তুমি মন- দিল 


49 


দিয়ে সচেতনভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নাও; সুতরাং তুমি কি 
সবচেয়ে বেশি দুর্বল বলে ধারণা করেছ?! 


৮. আল-কুরআনের ধারক ও বাহকগণ তথা আল্লাহর পরিবার ও 
তাঁর বিশেষ ব্যক্তিবর্গের গুণাবলী দ্বারা গুণান্বিত হওয়ার এবং তাদের 
বৈশিষ্ট্যের দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার সর্বাত্মক চেষ্টা করা; যেমনটি 
আবদুল্লাহ ইবন মাস“উদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেছেন: 


১০| ১] ১৬59 ০০৪০৩ ০০৬ 9 4৩১ ০৪০ 0101] 2১] 5) 
4০৮০০ ০0546 ১০] ১14৮)%$ ০০১০০০০৪০০৪ )]4589 ০০5১৪82 


(১১৯৮৪ এত সু) 2 55৬৬ ৬আ ১০৪৯৪৪০০১৯৪ আস 


“আল-কুরআনের পাঠককে এমন হতে হবে যে, তাকে রাতের 
বেলায় চেনা যাবে, যখন জনগণ ঘুমিয়ে থাকবে, আর দিনের বেলায় 
চেনা যাবে, যখন জনগণ সাওম পালন না করে পানাহার করবে; 
আর তাকে চেনা যাবে তাঁর ক্রন্দন দ্বারা, যখন জনগণ হাসবে; আর 
তাকে চেনা যাবে তার ‘তাকওয়া’ এর দ্বারা, যখন জনগণ পরস্পর 


65 আল-গাযালী রহ., “এহইয়াউ “উলুমিদ্‌ দীন”, ১ম খণ্ড, পৃ. ২৭৫ 
50 


মিশে যাবে এবং তাকে চেনা যাবে তার মৌনতার দ্বারা, যখন জনগণ 
কথাবার্তায় নিমগ্ন হবে; আর তাকে চেনা যাবে তার নম্রতা দ্বারা, 
যখন জনগণ গর্ব-অহঙ্কার করবে এবং তাকে চেনা যাবে তার দুঃখ- 
কষ্টের দ্বারা, যখন জনগণ আনন্দ প্রকাশ করবে ।”% 


আর মুহাম্মাদ ইবন কা'ব বলেন: আমরা আল-কুরআনের পাঠককে 
চিনতাম তার ফেকাশে বর্ণের চেহারার দ্বারা; তিনি এর দ্বারা তার 
রাত্রি জাগরণ ও দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদের সালাত আদায় করার 
দিকে ইঙ্গিত করেছেন। আর ওহাইব ইবনুল ওয়ারদ বলেন: জনৈক 
ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো তুমি কি ঘুমাও না? জবাবে সে বলল: 
রেখেছে।” আর যূন নূন আল-মিসরী আবৃত্তি করে বলেন: 


১১৩৯১৪০২৪05 ৮ 
EY ৩১ ৩৮৭1 98 
(আল-কুরআন তাঁর প্রতিশ্রুতি ও হুমকির দ্বারা বারণ করে 


€ 'আখলাকু আহলিল কুরআন’ ( 01০5) ৯1 3১৩), ১ম খণ্ড, পৃ. ১০ 
গ উদ্ধৃত, আবূ বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১১১ 
51 


অক্ষিগোলককে তার রাতের বেলায়_ তুমি ঘুমাবে না)। 
4৪১৪ ball এ ০০1৮ 
6৪৪১৩3০44১৯ 
(তারা মহান অধিপতির বাণী সম্পর্কে এমনভাবে অনুধাবন করে, 


যে অনুধাবনে তাঁর উদ্দেশ্য তাদের ঘাড় বিনীতভাবে অবনত 
হয়)।% 


সং সখ সং 


€ প্রাগুক্ত, পৃ. ১১১ 
52 


পঞ্চম অধ্যায় 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে মুমিন বান্দার 
আদব 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিপূর্ণ আদব 
রক্ষা করার আবশ্যকতার বিষয়টি মুসলিম ব্যক্তি তার মনে প্রাণে 
অনুভব করে; আর এ আবশ্যকতার ব্যাপারটি নিম্নোক্ত কারণে: 


১. আল্লাহ তা'আলা প্রত্যেক মুমিন পুরুষ ও নারীর উপর রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিপূর্ণ আদব রক্ষা করে 
চলার বিষয়টিকে বাধ্যতামূলক করে দিয়েছেন; কেননা, আল্লাহ 
তা'আলা তাঁর বাণীর মাধ্যমে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন: 


[৭:০0 40205 GH GE 252 Sl জী পুতি) 


“হে ঈমানদারগণ! আল্লাহ ও তাঁর রাসূলের সমক্ষে তোমরা কোনো 
বিষয়ে অগ্রণী হয়ো না।”” আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরও 
বলেন: 


€ সুরা আল-হুজুরাত, আয়াত; ১ 
55 


ALE Ns পা ০১০ 53 ৫০1৮5 ২1১6 জু) 
(OASYS লা HE ও ৯ ভর YE 
[€ :০০1১৯০৮]] 


“হে ঈমানদারগণ! তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর 
উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বল, তার 
সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না; এ আশঙ্কায় যে, তোমাদের 
সকল কাজ বিনষ্ট হয়ে যাবে, অথচ তোমরা উপলব্ধিও করতে 
পারবে না।”?৫ আল্লাহ তা'আলা আরও বলেন: 


নিক 


এ ৩ম ও এ) ৪১৮৪ He 2৮9৭ ৩১৯ জয়া ৯ 


[০1] 02৯55155578 ৬5৬) 


আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন। 
তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।”*: আল্লাহ সুবহানাহু ওয়া 
তা'আলা আরও বলেন: 


7) সুরা আল-হুজুরাত, আয়াত: ২ 


7 সুরা আল-হুজুরাত, আয়াত: ৩ 
54 


৫ 
৮551 ০ 


I © 35955 4:8০ Sd bs ৩৫ ৩১৩ জা ৪৯ 
[০ ০:১১] 15 983 (৫16১ ৬০ 


তাদের অধিকাংশই বুঝে না। আর আপনি বের হয়ে তাদের কাছে 
আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত, তবে তা-ই তাদের জন্য 
উত্তম হত।”?2 তিনি আরও বলেন: 


[YA Uk ৫22৬ জে এসি NL ১) 


“তোমরা রাসূলের আহবানকে তোমাদের একে অপরের আহ্বানের 
মত গণ্য করো না৷” আল্লাহ তা'আলা আরও বলেন: 


2 


2৩০৩2 ৩45156105-4555 4009 SIT) 
তি ৮৯০ ০. 7828: 
[75:১৯] ধ ১৯১৩ ৮৪৮1৯৯০৩ 


“মুমিন তো তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান আনে 
এবং রাসূলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্র হলে তারা অনুমতি 


? সূরা আল-হুজুরাত, আয়াত: ৪ - ৫ 
7 সুরা আন-নূর, আয়াত: ৬৩ 
55 


ছাড়া সরে পড়ে না।”? আল্লাহ তা'আলা আরও বলেন: 


BITSY 455 DL ৩৮2 জে এল) ৩৩৯৯ এ SY 
[70:১৯] 245 ৪ ৩] ৩5 2৪ md 


“নিশ্চয় যারা আপনার অনুমতি প্রার্থনা করে, তারাই আল্লাহ এবং 
তাঁর রাসূলের উপর ঈমান রাখে। অতএব তারা তাদের কোনো 
কাজের জন্য আপনার অনুমতি চাইলে তাদের মধ্যে যাদেরকে ইচ্ছে 
আপনি অনুমতি দেবেন” আল্লাহ তা'আলা আরও বলেন: 


্ ঢু ‘ ভব. 57558120128 EE 
Bo 5% ৩1555 ৫৯০9 LESS Bk জী ভু 


[Nc DANE © 25 58 DEG LIE 0০৬ 55 হে সুজ DIS 


“হে ঈমানদারগণ! তোমরা যখন রাসূলের সাথে চুপি চুপি কথা 
বলতে চাও, তখন তোমাদের এরূপ কথার পূর্বে কিছু সাদাকাহ্‌ পেশ 
কর, এটাই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক; কিন্তু যদি তোমরা 


74 সুরা আন-নূর, আয়াত: ৬২ 
7 সুরা আন-নূর, আয়াত: ৬২ 
56 


অক্ষম হও, তবে নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু ”** 


২. আল্লাহ তা'আলা মুমিনগণের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি 
তেমনিভাবে তাঁকে মহব্বত করার বিষয়টিকেও তাদের জন্য 
বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহ তা'আলা বলেন: 


[৮:৮০] ধ 6৯১012৮5 Bl lab lob জা 0৬) 


“হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের 
আনুগত্য কর।”?? তিনি আরও বলেন: 


SE ভেজে ILE ফল ৩০৭ GE ৩৯৫ জে IS) 
[7:১9] fe | 


যে, বিপর্যয় তাদের উপর আপতিত হবে অথবা আপতিত হবে 


7 সূরা আল-মুজাদালা, আয়াত: ১২ 


” সুরা মুহাম্মাদ, আয়াত: ৩৩ 
57 


তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি ।”?$ আল্লাহ তা'আলা আরও বলেন: 
[VA 41550 Be ০ ১6 UG BS 4১9 2৫০৮ ১9215) 


“আর রাসূল তোমাদেরকে যা দেয়, তা তোমরা গ্রহণ কর এবং যা 
থেকে তোমাদেরকে নিষেধ করে, তা থেকে বিরত থাক |”? আল্লাহ 
তা'আলা আরও বলেন: 


(LB ১ HEL ৩৯০৪৪ ক ৩১৫ দে ৬) 
[+1:১1০ 01] 


কর, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ 
ক্ষমা করবেন।”?? 


৩. আল্লাহ তা'আলা তাঁকে ইমাম (নেতা) ও বিচারক বানিয়ে 
দিয়েছেন; আল্লাহ তা'আলা বলেন: 


? সূরা আন-নূর, আয়াত: ৬৩ 
79 সুরা আল-হাশর, আয়াত: ৭ 


৪ সুরা আলে ইমরান, আয়াত: ৩১ 
58 


01১70 এ এ এ উট এনা এত্ত 
[১০ ২৮৮81] 


আপনি আল্লাহ আপনাকে যা জানিয়েছেন, সে অনুযায়ী মানুষের মধ্যে 
বিচার মীমাংসা করতে পারেন।”। তিনি আরও বলেন: 


Fd 


[£9 :55U 4 i 9 Js 2 চা 45৮4 ols টু 


“আর আল্লাহ যা নাযিল করেছেন, আপনি সে অনুযায়ী বিচার 
নিষ্পত্তি করুন এবং আপনি তাদের খেয়াল-খুশীর অনুসরণ করবেন 
না।”* তিনি আরও বলেন: 


03৮ 32 বি দিও ৫৮৩৩ ৬ ৩৮৪৯ 353৯ 


[+০:০..40] ধ্ OES ALD ESA 5155 


“কিন্ত না, আপনার রবের শপথ! তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত 
তারা নিজেদের বিবাদ-বিসম্কাদের বিচারের ভার আপনার উপর 


৪ সুরা আন-নিসা, আয়াত: ১০৫ 


৪ সূরা আল-মায়িদা, আয়াত: ৪৯ 
59 


অর্পণ না করে; অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে 
কোন দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়।”৯ তিনি 
আরও বলেন: 


খু এনা? BEG 6 ৩৭ ৪০ ৪৭4১০ ও BE IH 


[€ ২১1৯৯] ্ঘ্‌ 


“অবশ্যই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসুলের মধ্যে উত্তম 
আদর্শ, তার জন্য যে আশা রাখে আল্লাহ ও শেষ দিনের 1৮” 


আর ইমাম ও বিচারকের সাথে ভদ্রতা ও সভ্যতা বজায় রেখে চলার 
বুদ্ধি তাকে স্বীকৃতি দিয়েছে এবং সঠিক যুক্তি তাকে মেনে নিয়েছে। 


৪. আল্লাহ তা'আলা তাঁকে মহব্বত করার বিষয়টিকে তাঁর (নবী 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের) ভাষায় ফরয করে দিয়েছেন; 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


সুরা আন-নিসা, আয়াত: ৬৫ 


৪৫ সুরা, আল-আহ্যাব, আয়াত: ২১ 
60 


82099 54 ৩১ 1০৩৪৫ ৮1৬28 Y %3 ৬৮৪ ওয়াঠ॥ 
(ade ০) ০৫ 1০৩1 


“সেই সত্তার কসম করে বলছি, যাঁর হাতে আমার জীবন! তোমাদের 
কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার 
সন্তান-সন্ততি, তার পিতামাতা ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় 
হব।”* আর যাঁকে ভালোবাসা আবশ্যক, তাঁর সাথে আদব রক্ষা 
করে চলাটাও বাধ্যতামূলক এবং তাঁর সাথে সভ্য আচরণ করা 
বাঞ্চনীয় ৷ 


৫. যাঁকে তাঁর রব আল্লাহ তা'আলা শারীরিক গঠনাকৃতি ও নৈতিক 
চরিত্রের সৌন্দর্যের দ্বারা বিশেষিত করেছেনে এবং যাঁকে আত্মসম্মান 
ও বৈশিষ্ট্যের পূর্ণতা দান করেছেন, তিনি হলেন সবচেয়ে সুন্দর ও 
শ্রেষ্ঠতর সৃষ্টি; সুতরাং যাঁর এ অবস্থা, তাঁর সাথে ভদ্র ও সভ্য আচরণ 
করার বিষয়টি আবশ্যক হবে না কিভাবে! 


এসব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব 
রক্ষা করে চলার কিছু জরুরি বিষয় এবং এগুলো ছাড়া আরও 


৪5 বুখারী, হাদিস নং- ১৪ ও ১৫; মুসলিম, হাদিস নং- ১৭৮ 
61 


অনেক বিষয় রয়েছে; কিন্তু কিভাবে আদব রক্ষা করা যাবে? আর 
কিসের দ্বারা সে আদব রক্ষা করা সম্ভব হবে? এ বিষয়টি ভালভাবে 
জানতে হবে! 


নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব হবে; 


১. দীন ও দুনিয়ার সকল নিয়মনীতি ও কর্মপদ্ধতিতে তাঁর আনুগত্য 
করা, পদাঙ্ক অনুসরণ করা এবং তাঁর পদক্ষেপ অনুযায়ী পরিকল্পনা 
করা। 


২. তাঁর প্রতি ভালোবাসা, সম্মান ও মর্যাদার উপর অপর কোনো 
সৃষ্টির প্রতি ভালোবাসা, অথবা সম্মান, বা মর্যাদাকে অগ্রাধিকার না 
দেওয়া। 


৩. তিনি যাকে বন্ধু হিসেবে গ্রহণ করতেন, তাকে বন্ধুরূপে গ্রহণ 
করা; তিনি যাকে শক্র বলে গ্রহণ করতেন, তাকে শক্রুরূপে গ্রহণ 
করা; তিনি যাতে সন্তুষ্ট থাকতেন, তাতে সন্তুষ্ট থাকা; আর তিনি যার 
প্রতি রাগান্বিত হতেন, তার প্রতি রাগ করা। 


8. তাঁর নামকে সম্মান করা এবং তাঁর নাম উচ্চারণের সময় শ্রদ্ধা 


62 


করা; তাঁর প্রতি সালাত (দুরূদ) ও সালাম পেশ করা; তাঁকে 
গুরুত্বপূর্ণ মনে করা এবং তাঁর মহৎ গুণাবলী ও মর্যাদাকে যথাযথ 
মূল্যায়ন করা। 


৫, দীন ও দুনিয়ার বিষয়ে তিনি যেসব সংবাদ দিয়েছেন এবং 
দুনিয়ার জীবন ও আখিরাতের ব্যাপারে গায়েবী বিষয়ে যেসব তথ্য 
দিয়েছেন, সেসব ব্যাপারে তাঁকে সত্যবাদী বলে বিশ্বাস করা। 


৬. তাঁর সুন্নাতকে জীবিত করা এবং তাঁর শরী‘য়তকে সুস্পষ্টভাবে 
প্রকাশ করা; আর তাঁর দা'ওয়াতকে পৌঁছিয়ে দেওয়া এবং তাঁর 
অসীয়ত তথা নির্দেশসমূহ বাস্তবায়ন করা । 


৭. আল্লাহ তা'আলা যাকে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের 
কবর ও মাসজিদে নববী যিয়ারত করার মত সুবর্ণ সুযোগ দিয়েছেন, 
তাঁর কবরের নিকট এবং মাসজিদে নববীতে তার কণ্ঠস্বরকে 
নিম্নগামী করা। 


৮. তাঁর ভালোবাসার কারণে সবব্যক্তিগণকে ভালোবাসা ও বন্ধরূপে 
গ্রহণ করা; আর তাঁর ঘৃণার কারণে ফাসীকদেরকে ঘৃণা করা এবং 


তাদের সাথে শত্রুতা করা। 
63 


এগুলো হচ্ছে নবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব 
তথা শিষ্টাচারপূর্ণ ব্যবহারের কিছু বাহ্যিক চিত্র। 

সুতরাং মুসলিম ব্যক্তি সেসব আদব পরিপূর্ণভাবে পালন ও 
সংরক্ষণের ব্যাপারে সব সময় সচেষ্ট থাকবে; কেননা, এর উপর 
তার জীবনের পরিপূর্ণতা ও সফলতা নির্ভর করে। আল্লাহ সুবহানাহু 
ওয়া তা'আলার নিকট আমাদের নিবেদন, তিনি যেন আমাদেরকে 
আমাদের নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব রক্ষা 
করে চলার তাওফীক দান করেন এবং আমাদেরকে তাঁর অনুসারী, 
সাহায্যকারী (আনসার) ও তাঁর অনুকরণকারীদের মাঝে আন্তর্ভৃক্ত 
করে নেন; আর তিনি যেন আমাদেরকে তাঁর আনুগত্য করার সুযোগ 
করে দেন এবং আমাদেরকে তাঁর শাফা“আত (সুপারিশ করা) থেকে 
বঞ্চিত না করেন। ‘আল্লাহুম্মা আমীন’ (হে আল্লাহ! আপনি আমাদের 
আবেদন কবুল করুন)।* 


সং সস 


৪ উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১১৪ - ১১৫ 
64 


ষ্ঠ অধ্যায় 


মুসলিম ব্যক্তি বিশ্বাস করে যে, তার দুনিয়া ও আখিরাত উভয় 
জীবনের সফলতা নির্ভর করে তার 'নাফস” তথা স্বীয় মনকে 
সংশোধন, পবিত্র ও পরিশুদ্ধ করার পরিধির উপর; যেমনিভাবে তার 
জীবনের ব্যর্থতা নিশ্চিত হয় তার মনের ভ্রষ্টতা, নিক্রিয়তা, কলুষতা, 
অবিত্রতা ও অশুদ্ধতার কারণে; আর এর পিছনে দলীল বা যুক্তিগুলো 
নিম্নরূপ: 


আল্লাহ তা'আলা বলেন: 
[৭ ০৭:১২] 91৬43 HSE ও 9 এ HBS 


“সে-ই সফলকাম হয়েছে, যে নিজেকে পবিত্র করেছে । আর সে-ই 
ব্যর্থ হয়েছে, যে নিজেকে কলুষিত করেছে।”? আল্লাহ তা'আলা 


* সূরা আশ-শামছ, আয়াত: ৯ - ১০ 
65 


আরও বলেন: 


9 গা এগ 8 EY Ge SELL 555 I জা ৯ 
রী ই পানা জরা কারা বিনতে কৰক 2 ত 
Ol ৩০৫ ৩5৫ ৮৩155 HAE TS 
EEE ৩ এ ৰা জা ভি ENGEL os MEE 28802: MEA ১% 
LAE 92307 © ৩১৪১] ৩১৫ ৩5৫5 BE CEP ৩০ ১৩০ ০ ও 
বারা রো EXD উল উজ Fe পারার 
৬৪০১ 21 ০০০৮০ ৬৬2 ০ ALS AEN sha) ১৪ 


[LES ce 21,0) র্‌ © ESAS 


“নিশ্চয় যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে এবং তা 
সম্বন্ধে অহংকার করে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না 
এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না- যতক্ষণ না সুঁচের 
ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। আর এভাবেই আমরা অপরাধীদেরকে 
প্রতিফল দেব। তাদের শয্যা হবে জাহান্নামের এবং তাদের উপরের 
আচ্ছাদনও; আর এভাবেই আমরা যালিমদেরকে প্রতিফল দেব। আর 
যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে- আমরা কারো উপর তার 
সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না- তারাই জান্নাতবাসী, সেখানে 


66 


তারা স্থায়ী হবে।”* আল্লাহ তা'আলা আরও বলেন: 


shales ok TNO LE ঞ AY SLO এটি) 
[x 0: O 7G 9 8৫612 


“সময়ের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতির মাঝে নিপতিত; কিন্তু তারা নয়, 
যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, আর পরস্পরকে উপদেশ 
দিয়েছে হকের এবং উপদেশ দিয়েছে ধৈর্যের ।”* আর রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


32: 481 0৯5) 36 ১2:9. ৫১581271595 উ৪৬। 


(১৬153) ০81 526 5.০ 20 ০891 455 ৬০৬ 


“আমার সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার 
করে, সে ব্যতীত; তারা প্রশ্ন করল: হে আল্লাহ রাসূল! কে অস্বীকার 
করবে? জবাবে তিনি বললেন: যে আমার অনুসরণ করবে, সে 
জান্নাতে প্রবেশ করবে; আর যে আমার অবাধ্য হবে, সেই মূলত 


৪ সূরা আল-আ'রাফ, আয়াত: ৪০ - ৪২ 
৪ সূরা আল-আসর, আয়াত: ১ - ৩ 
67 


অস্বীকারকারী |”? তিনি আরও বলেন: 
etl) 58257958575 83১৫ ৬ঞ্র Ef 


“প্রত্যেক মানুষ সকালে উঠে নিজেকে বিক্রি করে দেয়; তারপর সে 
নিজেকে মুক্ত করে অথবা ধ্বংস করে ।”” 


অনুরূপভাবে মুসলিম ব্যক্তি এটাও বিশ্বাস করে যে, যার উপর ভিত্তি 
করে আত্মা পবিত্র ও পরিশুদ্ধ হবে, তা হলো ঈমানের সৌন্দর্য ও 
সৎকাজ; আর যার কারণে আত্মা কলুষিত, অপবিত্র ও ধ্বংস হবে, 
তা হলো কুফরী ও অবাধ্যতার মত খারাপ কাজ; আল্লাহ তা'আলা 


€ ০৮৩৯৫ ৬৫০ 1355 S55 355 dl ৯ |. 
[১৪:১2] 


“আর আপনি সালাত কায়েম করুন দিনের দুই প্রান্তভাগে ও রাতের 


% বুখারী, হাদিস নং- ৬৮৫১ 


% মুসলিম, হাদিস নং- ৫৫৬ 
68 


প্রথমাংশে। নিশ্চয় সৎকাজ অসৎকাজকে মিটিয়ে দেয়।”% আল্লাহ 
তা'আলা আরও বলেন: 


[১6:৩০৪২০]] { © ৩১:৮৫ 0৫ 5৮৮৯৬ BH KY 


“বরং তারা যা অর্জন করেছে, তা-ই তাদের হৃদয়ে জঙ্‌ 
ধরিয়েছে।”” আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


55545969558 LB cad 39555 GES SE 0১0 0৪161) 


3 ৩5৪০০।3 ০৭45১) . 495 4 ৫৮ E56 56 815 LS ৫3০ 


(al 


“নিশ্চয় মুমিন বান্দা যখন একটি গুনাহ করে, তখন তার অন্তরের 
মধ্যে তা একটি কালো দাগ সৃষ্টি করে; তারপর যদি সে তাওবা 
করে, গুনাহ থেকে দূরে থাকে এবং অনুতপ্ত হয়, তাহলে তার 
অন্তরকে চকচকে পরিষ্কার করে দেয়া হয়; আর যদি গুনাহর সংখ্যা 
বাড়তে থাকে, তাহলে (অন্তরের মধ্যে) কালো দাগের সংখ্যাও 
বাড়তে থাকবে, এমনকি শেষ পর্যন্ত তা তার অন্তরকে ঢেকে 


% সূরা হুদ, আয়াত: ১১৪ 


% সূরা আল-মুতাফিফফীন, আয়াত: ১৪ 
69 


ফেলবে ।”” আর এটাই হলো অন্তরে মরিচা বা জঙ্‌ ধরা, যা আল্লাহ 
তা'আলা বলেছেন: 


[oil { © SS HK Lb FSG YN 


“কখনো নয়; বরং তারা যা অর্জন করেছে তা-ই তাদের হৃদয়ে জঙ্‌ 
ধরিয়েছে।”” তিনি আরও বলেন: 


৩৬ x0 ৬৬3 02525. 12220 839, EI UES 20 881) 
(৮5413 ৬১০৭ ১০৮9১) 


তুমি যেখানেই থাক, আল্লাহকে ভয় কর; আর অসৎকাজ করলে 
তার পরপরই সৎকাজ কর, তাহলে তা মন্দ কাজকে নিশ্চিহ্ন করে 
দেবে; আর মানুষের সাথে সদ্যবহার কর।”? 


এ জন্য মুসলিম ব্যক্তি সার্বক্ষণিক কাজ করবে তার ‘নাফস’ তথা 


% নাসায়ী ও তিরমিযী এবং হাদিসটি ‘হাসান সহীহ; আর আহমাদ রহ. হাদিসটি 
প্রায় একই রকম অর্থে কিছু শাব্দিক হেরফেরসহ হাদিসটি তাঁর মুসনাদে বর্ণনা 
করেছেন, হাদিস নং- ৭৯৫২ 

% সূরা আল-মুতাফিফফীন, আয়াত: ১৪ 

% আহমাদ, তিরমিযী ও হাকেম। 

70 


আত্মার সংশোধন, পরিশুদ্ধকরণ ও পবিত্রকরণে জন্য; কারণ, এ 
ব্যক্তির আত্মাই উত্তম, যে আদব রক্ষা করে চলে; সুতরাং সে তার 
নাফসের জন্য এমন কতগুলো আদব রক্ষা করবে, যা তার আত্মাকে 
পরিশুদ্ধ করবে এবং তার ময়লাসমূহকে দূর করে তাকে পবিত্র 
করবে; অনুরূপভাবে তাকে দূরে রাখবে খারাপ আকিদা-বিশ্বাস এবং 
মন্দ কথা ও কাজের মত এমন সব বিষয় থেকে, যা তাকে কলুষিত 
ও নষ্ট করে দেয়; আর সে তার উন্নতির জন্য রাতদিন চেষ্টা-সাধনা 
করবে এবং প্রতি মুহুর্তে আত্মসমালোচনা করবে; সে তাকে 
ভালোকাজে পরিচালিত করবে এবং তাকে (আল্লাহ ও তাঁর রাসুলের) 
আনুগত্য করতে বাধ্য করবে; ঠিক অনুরূপভাবে সে তাকে দূরে 
রাখবে যাতীয় খারাপ ও মন্দ থেকে; আর তাকে সংশোধন ও 
পরিমার্জনের জন্য নিম্নোক্ত পদক্ষেপসমূহের অনুসরণ করবে: 


(ক) তাওবা (5940): 


তাওবার উদ্দেশ্য হলো সকল প্রকার অপরাধ ও অবাধ্যতা থেকে 
বিরত থাকা, পূর্বের কৃত প্রত্যেকটি গুনাহ'র জন্য লজ্জিত ও অনুতপ্ত 
হওয়া এবং ভবিষ্যৎ জীবনে পুনরায় সেসব গুনাহ না করার ব্যাপারে 


দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা। আর এটা এ জন্য যে, আল্লাহ তা'আলা 
7] 


28 এ ৬৩ ৩০৬ KG পা 188 ডিএ জা lS 3 
AMEN এ, ৩১৫ ls SSSI ১০ 


“হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে তাওবা কর- বিশুদ্ধ তাওবা; 
সম্ভবত তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন এবং 
তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী 
প্রবাহিত।”* তিনি আরও বলেন: 


[Y)\ DAN © ৩১০4৫ এ Sa AE ৩৫ 40 এ] 1597 
সফলকাম হতে পার।”* আর আল্লাহ তা'আলা শু“'আইব আ. এর 
বক্তব্য বর্ণনা করে বলেন: 


নী 


গং 25 2৮49 a 21 #262 Be 
(4.১81 © 335 225 BS 61521158 0 09245 


“আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর ও তাঁর 
% সূরা আত-তাহরীম, আয়াত: ৮ 


% সূরা আন-নূর, আয়াত: ৩১ 
72 


দিকে ফিরে আস; আমার রব তো পরম দয়ালু, অতি শ্লেশহময় 1” 
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


১5১১) -॥ 565 26৩ 511 ৬4৪ 
& 


“হে মানবগোষ্টী! তোমরা আল্লাহর নিকট তাওবা কর; কারণ, আমি 
তাঁর কাছে দিনে একশত বার তাওবা করি।”' তিনি আরও বলেন: 


পু 
£+০৫ 


(449১) ০1 ও এ ৩৪১8০ ৬০ ০4৪ ৫45 91৫38 ০3৬5) 


“যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে তাওবা করবে, তার 
তাওবা আল্লাহ কবুল করবেন।”19 তিনি আরও বলেন: 


2৩ 


35055555531 2৮4 ৩৪ ৯091 এ ৮5৮ 8 
(শি গ2১)-0 ৩০৯ ১৫ এ ৪৬5 FE ০0৯0 2 এল 


“আল্লাহ তা'আলা পশ্চিম দিকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত (কিয়ামত 


% সূরা হুদ, আয়াত: ৯০ 
1০০ মুসলিম, হাদিস নং- ৭০৩৪ 


19. মুসলিম, হাদিস নং- ৭০৩৬ 
73 


দিনের গুনাহগার তাওবা করে । আবার তিনি দিনের বেলায় ক্ষমার 
হাত প্রসারিত করবেন, যাতে রাতের গুনাহগার তাওবা করে ।”13£ 
তিনি আরও বলেন: 
৮0252455০20 80 ৬9250155258 5525 
ক 1789 42৩5 
BL SB SA (৩9 ad ৩৫ SH 345 ৫1584 
ANS ds LET BN CEs 20১39 2259 ৩84৯৯৪৩ 
(০৮19১) 02365 SSG Se ৩৫ SPAT ৬ 


“আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার তাওবায় এ ব্যক্তির চেয়েও 
বেশি আনন্দিত হন, যে ব্যক্তি খাদ্য ও পানীয় নিয়ে তার বাহন তথা 
উটসহ মরুভূমিতে অবস্থান করে, অতঃপর ঘুমিয়ে পড়ে, তারপর 
জেগে উঠে দেখে সেই উটটি চলে গেছে; অতঃপর সে তাকে খুঁজতে 
খুঁজতে ক্লান্ত হয়ে যায়; অতঃপর সে বলে; আমি যেখানে ছিলাম, 
সেখানে ফিরে যাব, অতঃপর মৃত্যু পর্যন্ত ঘুমিয়ে থাকব । অতঃপর সে 


০2 মুসলিম, হাদিস নং- ৭১৬৫ 
74 


মরে যাওয়ার জন্য তার বাহুর উপর মাথা রাখল; অতঃপর সে জেগে 
উঠে দেখল, তার নিকটেই খাদ্য ও পানীয়সহ তার উটটি অবস্থান 
করছে। সুতরাং এ ব্যক্তি তার উট ও রসদপত্র ফিরে পেয়ে যেমন 
আনন্দিত হল, আল্লাহ তা'আলা মুমিন বান্দার তাওবায় তার চেয়ে 
অনেক বেশি আনন্দিত হন ।”19) আরও বর্ণিত আছে যে, ফেরেস্তাগণ 
আদম আ. কে তাঁর তাওবার কারণে অভিনন্দন জানিয়েছে, যখন 
আল্লাহ তা'আলা তাঁর তাওবা কবুল করেছেন।'১+ তিনি আরও বলেন: 


EINES FINS Pi HES JIGS ৪০৪৭৬ 


“আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এমন দুই ব্যক্তির দিকে তাকিয়ে 
হাসবেন, যাদের একজন অপরজনকে হত্যা করবে এবং উভয়ে 
জান্নাতে প্রবেশ করবে। একজন আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ 
হবে। তারপর আল্লাহ হত্যাকারীর তাওবা কবুল করবেন এবং সে 


19 মুসলিম, হাদিস নং- ৭১৩১ 
14 আল-গাযালী, “এহইয়াউ “উলুমিদ্‌ দীন” । 
75 


ইসলাম গ্রহণ করে (জিহাদে) শহীদ হয়ে যাবে।”'% আরও বর্ণিত 
আছে যে, ফেরেস্তাগণ আদম আ. কে তাঁর তাওবার কারণে 
অভিনন্দন জানিয়েছে, যখন আল্লাহ তা'আলা তাঁর তাওবা কবুল 


106 


করেছেন। 
(খ) মুরাকাবা £541) ): 


আর 'মুরাকাবা' হচ্ছে মুসলিম ব্যক্তি কর্তৃক তার 'নাফস'কে আল্লাহ 
তাবারাকা ওয়া তা'আলা*র পর্যবেক্ষণে নিয়ে যাওয়া এবং জীবনের 
প্রতিটি মুহূর্তে তাকে সেভাবে নিয়োজিত রাখা, এমনকি তার ব্যাপারে 
পূর্ণ বিশ্বাস ও আস্থা অর্জিত হওয়া এমনভাবে যে, আল্লাহ তা'আলা 
তার ব্যাপারে পূর্ণ অবগত, তিনি তার গোপন বিষয়সমূহ জানেন, 
তার কর্মকাণ্ডসমূহ পর্যবেক্ষণ করেন, তাকে তত্ববধান করেন এবং 
প্রত্যেকটি 'নাফস' যা অর্জন করে তিনি তা নিবিড়ভাবে দেখাশুনা 
করেন; আর এর দ্বারা তার আত্মা পুরাপুরিভাবে আল্লাহ তা'আলার 
পর্যবেক্ষণের আওতায় চলে যাবে, তাঁর স্মরণে সে আনন্দ অনুভব 


105 বুখারী, হাদিস নং- ২৬৭১ 
1 আল-গাযালী, “এহইয়াউ “উলুমিদ্‌ দীন’ । 
76 


করবে, তাঁর আনুগত্য করতে মজা পাবে, তাঁর সানিধ্য পেতে 
উৎসাহিতবোধ করবে, তাঁর দিকে এগিয়ে যাবে এবং তিনি ভিন্ন 
অন্যকে পরিহার করবে। 


আর এটাই হলো আল্লাহ তা'আলার বাণীতে উল্লেখিত নিজেকে 
আল্লাহর নিকট সমর্পণ করার অর্থ; তিনি বলেন: 


[co lL 8০৫99 এ 49 2৭ ৩৫ Ep ৬০০ 
“তার চেয়ে দ্বীনে আর কে উত্তম যে সৎকর্মপরায়ণ হয়ে আল্লাহর 


নিকট আত্মসমর্পণ করে ।”19 আল্লাহ তা'আলা আরও বলেন: 


& 22510 =s3 1 জা 2529 নে ০০৪2, BN 078৮-85-45 7 টিটি 
{EPIL IAAI bot 9৯9 এ) ও] সি 8৯ ৩০০৪ ৯ 
[৭ :৩৮৪)] 


“আর যে সৎকর্মপরায়ণ হয়ে নিজেকে আল্লাহ কাছে সমর্পণ করে, 
সে তো দৃঢ়ভাবে ধরলো এক মজবুত হাতল ।”'* আর এটাই হলো 
“মুরাকাবা'-এর আসল বিষয়, যে দিকে আল্লাহ তা'আলা তাঁর বাণীর 


19 সূরা আন-নিসা, আয়াত: ১২৫ 


1০৪ সূরা লুকমান, আয়াত: ২২ 
77 


মধ্যে আহ্বান করেছেন, তিনি বলেন: 


০ 


৪০6১ 


রর 2 
= | 


[eve 5AM 5৩0 5৮5 ASKS 
“আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ্‌ তোমাদের অন্তরে যা আছে তা 
জানেন। কাজেই তাঁকে ভয় কর” তিনি আরও বলেন: 

[LO 30225 SE HT 
“নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক ।”''০ আল্লাহ তা'আলা 
আরও বলেন: 
৩ 31০০ 96 65556 39 95 ৩০ Re 9 ৩5 ১৩ BSS GG Y 
[88524 25858 28 ১1159৫৯৮21০ ME 
“আর আপনি যে অবস্থাতেই থাকুন না কেন এবং আপনি সে 


সম্পর্কে কুরআন থেকে যা-ই তিলাওয়াত করেন এবং তোমরা যে 
আমলই কর না কেন, আমরা তোমাদের সাক্ষী থাকি-- যখন তোমরা 


109 সূরা আল-বাকারা, আয়াত: ২৩৫ 


10 সূরা আন-নিসা, আয়াত: ১ 
78 


তাতে প্রবৃত্ত হও”; আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেন: 


(ade Gia) 0B 50 UG LES ST IB HG DBE Bl কত) 


“তুমি আল্লাহ তা'আলার ‘ইবাদত করবে এমনভাবে, মনে হয় যেন 
তুমি তাঁকে দেখতে পাচ্ছ; আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, 
তবে মনে রাখবে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন।”112 


আর এটা এমন এক বিষয়, যাতে অভ্যস্ত হয়েছেন এ উম্মতের প্রথম 
দিকের সৎকর্মশীল বিশেষ ব্যক্তিবর্গ, যাঁরা এ বিষয়টিকে নিজেদের 
জীবনের ব্রত (লক্ষ্য) হিসেবে গ্রহণ করেছেন, এমনকি তাঁদের পূর্ণ 
একীন বা আস্থা অর্জিত হয়েছে এবং তাঁরা আল্লহর নিকটতম 
বান্দাদের মর্যাদায় উপনীত হয়েছেন; আর এখানে তাঁদের কিছু 
বিবরণ তুলে ধরা হলো, যা তাঁদের পক্ষে প্রমাণ হিসেবে বিবেচিত 
হবে: 


১. জুনাইদ রহ. কে জিজ্ঞাস করা হলো: দৃষ্টিকে অবনমিত রাখার 


11 সুরা ইউনুস, আয়াত: ৬১ 
112 বুখারী ও মুসলিম । 


79 


জন্য কিসের সাহায্য নেয়া যেতে পারে? জবাবে তিনি বললেন: 
তোমার এ জ্ঞান দ্বারাই তা সম্ভব হবে যে, কোনো বস্তুর দিকে 
তোমার নজর যওয়ার চেয়ে তোমার দিকে দর্শক আল্লাহর নজর বা 
দৃষ্টি অনেক বেশি দ্রুতগামী 1113 


২. সুফিয়ান সাওরী রহ. বলেন: তোমার উচিৎ হবে এমন সত্তাকে 
ভয় করা, যাঁর কাছে তোমার কোনো কিছুই গোপন থাকে না; 
তোমার কর্তব্য হলো এমন সত্তার নিকট কোনো কিছুর আশা করা, 
যিনি তা পুরণ করার ক্ষমতা রাখেন এবং তোমার উচিৎ হবে এমন 
এক সত্তার ব্যাপারে সাবধান হওয়া, যিনি শাস্তি দেয়ার ক্ষমতা 
রাখেন ৷" 


বললেন: হে অমুক! তুমি আল্লাহকে ভয় কর; তখন লোকটি তাঁকে 
“মুরাকাবা” তথা আল্লার ভয় সম্পকে জিজ্ঞাসা করলেন; জবাবে তিনি 
তাকে বললেন: তুমি সব সময় এমনভাবে জীবনযাপন করবে, মনে 


13 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১১৯ 
114 প্রাগুক্ত 
80 


হয় যেন তুমি আল্লাহ তা'আলাকে দেখতে পাচ্ছো ।115 


৪. আবদুল্লাহ ইবন দিনার বলেন: আমি ওমর ইবনুল খাত্তাব 
রাদিয়াল্লাহু “আনহুর সাথে মক্কার উদ্দেশ্যে বের হলাম এবং পথিমধ্যে 
আমরা বিশ্রামের জন্য অবস্থান করলাম, অতঃপর পাহাড় থেকে এক 
রাখাল আমাদের নিকট নেমে আসল; অতঃপর ওমর রা. তাকে লক্ষ্য 
করে বললেন: হে রাখাল! এ ছাগলের পাল থেকে একটি ছাগল 
আমাদের কাছে বিক্রি কর; তখন রাখাল বলল যে, সে গোলাম মাত্র 
(ছাগলের মালিক নয়); তারপর ওমর রা. তাকে বলল: তুমি তোমার 
মালিককে বলবে ছাগলটি বাঘে খেয়েছে; তখন গোলাম বলল: আল্লাহ 
কোথায় থাকবেন? এ কথা শুনে ওমর রা. কেদে ফেললেন এবং 
পরের দিন রাখালটির মালিকের নিকট গেলেন এবং তার কাছ থেকে 
তাকে (গোলামটিকে) ক্রয় করে নিয়ে মুক্ত করে দিলেন ।115 


৫. কোনো এক সবব্যক্তি থেকে বর্ণিত আছে যে, তিনি একদল 
লোকের নিকট দিয়ে পথ অতিক্রম করেন, যারা মন্লযুদ্ধ বা তীর 
নিক্ষেপের প্রতিযোগিতায় ব্যস্ত, আর একজন তাদের থেকে দূরে বসে 
115 প্রাগুক্ত 


16 প্রাগুক্ত, পৃ. ১২০ 
৪1 


তা উপভোগ করছে; তারপর তিনি তার সাথে কথা বলার উদ্দেশ্যে 
তার দিকে অগ্রসর হলেন এবং তাকে বললেন: আমি (তোমার 
কাছে) আল্লাহর স্মরণ প্রত্যাশা করি; তখন সে বলল: তুমি কি 
একা? জবাবে তিনি বললেন: আমার সাথে আমার রব এবং আমার 
দুই ফেরেন্তা আছেন; এবার তিনি তাকে জিজ্ঞাসা করলেন: এদের 
মধ্য থেকে কোন ব্যক্তি সবচেয়ে অগ্রগামী? জবাবে সে বলল: যাকে 
আল্লাহ তা'আলা ক্ষমা করে দিয়েছেন; এবার সে তাকে জিজ্ঞাসা 
করল: রাস্তা কোথায়, অর্থাৎ কোথায় যাবেন? জবাবে তিনি আকাশের 
দিকে ইঙ্গিত করলেন এবং হাঁটতে শুরু করলেন।117 


৬. বর্ণিত আছে যে, যুলায়খা যখন ইউসুফ আ. কে নির্জনে একাকী 
পেল, তখন দাঁড়িয়ে গেল এবং তার (ঘরে সংরক্ষিত) মূর্তির চেহারা 
ঢেকে দিল; তারপর ইউসুফ আ. বললেন: তোমার কী হয়েছে? তুমি 
কি একটি নিষ্প্রাণ জড়পদার্থের দেখে ফেলবে বলে লজ্জা পাচ্ছো? 
তাহলে আমি কি মহাপরাক্রমশালী বাদশার পর্যবেক্ষণ বা 


177 প্রাগুক্ত 
82 


পরিদর্শনকে লজ্জা পাবো না? 5 
আবার কেউ কেই আবৃত্তি করেন: 
৩৫5) 46:38 LSI LEIS SNUG 21 525 519 


(যখনই তুমি একদিন সময় অতিবাহিত করবে, তখন তুমি বলবে 
না 


আমি সময় অতিবাহিত করে ফেললাম, বরং তুমি বল: আমার 
উপর রয়েছেন এক পর্যবেক্ষ- প্রহরী)। 


০৫ এ এ 5133 LEE 125 ill ৫ $ 


(আর তুমি আল্লাহকে এক মুহূর্তের জন্যও গাফেল বা অসতর্ক 
মনে করো না, 


আর তুমি তাঁর কাছ থেকে যা কিছুই গোপন করবে, তাঁর কাছে 
তা গোপনও থাকবে না)। 


৩৪১৪ ১৪১৮এ০৬ 03 ৩১ Gl চি 05 শা 


1 প্রাপ্ত 
83 


(তুমি কি দেখতে পাচ্ছ না যে, আজকের দিনটি কত দ্রুত চলে 
যাচ্ছে, 


আর আগামী দিনটি দর্শকদের জন্য খুবই নিকটবর্তী) ? ' 


(গ) মুহাসাবা 2,০০১) ): 


আর "মুহাসাবা, হলো যখন মুসলিম ব্যক্তি এ জীবনে রাতদিন 
এমনভাবে আমল করে, যা তাকে পরকালে সৌভাগ্যবান করবে, 
আখিরাতে সম্মান ও আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সম্ভব করে তুলবে 
এবং দুনিয়া হবে তার মৌসুম বা সময়কাল, তখন তার উচিত হলো 
তার উপর আবশ্যকীয় ফরয ও ওয়াজিব বিষয়গুলোর প্রতি 
এমনভাবে নজর দেওয়া, যেমনিভাবে একজন ব্যবসায়ী তার 
মূলধনের দিকে সতর্ক দৃষ্টি রাখে; আর নফল বিষয়গুলোর প্রতি 
এমনভাবে নজর দেওয়া, যেমনিভাবে একজন ব্যবসায়ী মূলধনের 
উপর অতিরিক্ত লাভের দিকে দৃষ্টি রাখে; আর অবাধ্যতা ও 
অপরাধের দিকে দৃষ্টি রাখবে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার মত 
করে; অতঃপর প্রত্যেক দিনের শেষে নিরিবিলে নির্জনে একটি সময় 


10 প্রাপ্তক্ত 
84 


করে তাতে তার সেদিনের কর্মকাণ্ডের ব্যাপারে আত্মসমালোচনা 
করবে; তারপর সে যদি দেখে ফরযসমূহ পালনে কোনো ঘাটতি বা 
ত্রুটি হয়েছে, তাহলে সে স্বীয় নাফসকে তিরস্কার করবে এবং 
তাৎক্ষণিকভাবে তা সংশোধন করার জন্য পদক্ষেপ নেবে। সুতরাং 
তা যদি কাযা আদায় করার মত কোনো বিষয় হয়ে থাকে, তাহলে 
কাযা করে নেবে; আর কাযা আদায় করার মত বিষয় না হলে বেশি 
করে নফল আদায় করার মাধ্যমে তার ঘাটতি পূরণ করার চেষ্টা 
করবে; আর যদি সে নফলের ব্যাপারে ঘাটতি দেখে, তাহলে ঘাটতি 
পূরণ করে নেবে এবং তা সংশোধন করবে । আর যদি সে নিষিদ্ধ 
কাজে জড়িত হওয়ার কারণে কোনো ক্ষতির বিষয় লক্ষ্য করে, 
তাহলে সে ক্ষমা প্রার্থনা করবে, অনুতপ্ত হবে, তাওবা করবে এবং 
এমন ভালো কাজ করবে, যাকে সে তার অন্যায়ের পরিপূরক মনে 


করবে। 


আর এটাই হলো “মুহাসাবা" তথা আত্মসমালোচনার মূল উদ্দেশ্য; 
আর আত্মসমালোচনা হলো 'নাফস, তথা আত্মাকে সংস্কার, 
সংশোধন, পরিশুদ্ধ ও পবিত্র করার অন্যতম একটি পদ্ধতি; আর 
তার কিছু দলীল ও দৃষ্টান্ত নিম্নরূপ: 


85 


১. আল্লাহ তাআলা বলেন: 


581 2৫ দত 8822 ৯08427৮7771 8260 ৪৮ ৪ রা টিন 
81401525955) ELE LL dls পচ গগন ওত পুত) 


[AAD 0 55:25 3৮55 Bf 


“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; আর 
প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামী কালের জন্য সে কী 
অগ্রিম পাগিয়েছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; 
তোমরা যা কর নিশ্চয় আল্লাহ্‌ সে সম্পর্কে সবিশেষ অবহিত ।”12 
সুতরাং আল্লাহ তা'আলার বাণী: { 25) ৩২555 4 24:34:55) -এর 
মধ্যে ব্যক্তিকে প্রতিক্ষিত আগামী দিন তথা পরকালোর জন্য কী 
আমল করা হয়েছে, সে বিষয়ে আত্মসমালোচনা করার নির্দেশ প্রদান 
করা হয়েছে। 


২. আল্লাহ তা“আলা আরও বলেন: 
[৮৭:১১] © 5৯০০১ এ SALT ধু ও রর 15 


12০ সূরা আল-হাশর, আয়াত: ১৮ 
86 


সফলকাম হতে পার।৮121 


৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


কু 


(৯০ 25১), (555 SL 22 3,412 HEN এ এও FLIES 
“(কখনও কখনও) আমার অন্তরের উপর পর্দা ফেলা হয়; আর আমি 
দৈনিক একশতবার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি ৷”'** 

৪. ওমর রাদিয়াল্লাহু ‘আনহু বলেন 
“তোমরা হিসাবের মুখোমুখি হওয়ার পূর্বেই তোমাদের নিজেদের 
হিসাব নিজেরা নিয়ে নাও।”!2) আর যখন রাতের আগমন ঘটত, 


121 সূরা আন-নূর, আয়াত: ৩১ 

22 মুসলিম, হাদিস নং- ৭০৩৩ 

123 আর এই অর্থে ইমাম তিরমিযী রহ. ‘হাসান’ সনদে নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন: 


৬ 5০৬৪৯ 4০৪ ৪) ৩55৭ এ ৩৮৪৪ LLG 5 ৬৪ ০৫ 


all 4 


87 


তখন ওমর রাদিয়াল্লাহু “আনহু দোর্রা বা লাঠি দিয়ে তাঁর দু"পায়ে 
পিটাতেন এবং নিজেকে প্রশ্ন করে বলতেন: তুমি আজকে কী কাজ 
করেছ? 


৫. আবু তালহা রাদিয়াল্লাহু ‘আনহুকে যখন তাঁর বাগান তাঁর সালাত 
আদায় করার বিষয়টিকে ভুলিয়ে রাখল, তখন তিনি বাগানের 
অংশবিশেষ আল্লাহ তা'আলার উদ্দেশ্যে সাদকা করে দিলেন; সুতরাং 
তিনি এ কাজটি করেছিলেন শুধু তাঁর আত্মসমালোচনার কারণেই 
এবং নিজকে তিরস্কার স্বরূপ ও আত্ম-সংশোধনের জন্য 12 


৬. আহনাফ ইবন কায়েস সম্পর্কে বর্ণিত আছে: তিনি চেরাগের 
নিকট আসতেন, তারপর তিনি তাঁর আঙুল চেরাগের মধ্যে ধরে 
রাখতেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তিনি আগুনের উত্তাপ অনুভব 
করতেন; অতঃপর তিনি নিজেকে উদ্দেশ্য করে বলতেন: হে 


“বুদ্ধিমান সেই ব্যক্তি, যে তার নফসের হিসাব নেয় এবং মৃত্যর পরবর্তী জীবনের 
জন্য কাজ করে; আর দুর্বল এ ব্যক্তি, যে নিজের নফসের কুপ্রবৃত্তির অনুসরণ 
করে এবং আল্লাহর কাছেও আশা-আকাভ্খা রাখে ।” -(হাদিস নং- ২৪৫৯)। 

124 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১২১ 

125 বর্ণনাটি সহীহ হাদিসে বর্ণিত (উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল 


মুসলিম, পৃ. ১২১)। 
88 


হুনায়েফ! অমুক দিন তুমি যে কাজ করেছ, তা করতে তোমাকে 
কিসে উদ্বুদ্ধ করেছে? অমুক দিন তুমি যে কাজ করেছ, তা করতে 
তোমাকে কিসে উত্তেজিত করেছে? 


৭. বর্ণিত আছে: জনৈক সংব্যক্তি যোদ্ধা ছিলেন; এক মহিলা তার 
উদ্দেশ্যে নগ্ন হয়ে গেল; তারপর তিনি তার দিকে তাকালেন; 
অতঃপর তিনি তাঁর হাত উঠায়ে তাঁর চোখে থাপ্পর মারলেন এবং 
তাঁর চোখ উপড়িয়ে ফেললেন; আর বললেন: নিশ্চয়ই তুমি তা 
দেখতে পাচ্ছ, সে যে ক্ষতি তোমার করেছে! **” 


৮. কোনো এক ভালো মানুষ একটি কক্ষের পাশ দিয়ে যাচ্ছিলেন, 
এমতাবস্থায় তিনি বললেন: এ কক্ষটি কখন বানানো হয়েছে? 
অতঃপর তিনি আত্মসমালোচনায় মনোযোগ দিলেন এবং বললেন: 
তুমি আমাকে এমন এক প্রশ্ন করলে, যা তোমার কোনো প্রয়োজন 
ছিল না; আমি তোমাকে শাস্তি দিব এক বছর সাওম পালন করার 


126 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১২১ 
127 প্রাগুক্ত, পূ, ১২২ 
89 


মাধ্যমে, তারপর তিনি এক বছর সাওম পালন করলেন 8 


৯. আরও বর্ণিত আছে: কোনো এক সৎ মানুষ উত্তপ্ত ভূমির দিকে 
গেলেন, অতঃপর তিনি তাতে গড়াগড়ি দিতে থাকলেন এবং নিজেকে 
নিজে বলতে লাগলেন: মজা ভোগ কর, জাহান্নামের আগুন আরও 
অনেক বেশি উত্তপ্ত; তুমি কি রাতের বেলায় নোংরা বা পঙ্কিল এবং 
দিনের বেলায় বীর?1% 


১০. আরও বর্ণিত আছে: সৎ ব্যক্তিগণের কোনো একজন একদিন 
ছাদের দিকে তাঁর মাথা উঠালেন এবং এক নারীকে দেখলেন; 
তারপর তিনি তার দিকে তাকালেন; অতঃপর তিনি নিজের ব্যাপারে 
সিদ্ধান্ত নিলেন যে, তিনি যতদিন জীবনে বেঁচে থাকবেন কোনো দিন 
আকাশের দিকে তাকাবেন না ০ 


এভাবেই এ উম্মতের সৎকর্মশীল বান্দাগণ নিজেদের অবহেলার 
ব্যাপারে আত্মসমালোচনা করতেন, ভুলক্রটির জন্য নিজেকে নিজে 


12 প্রাগুক্ত, পূ. ১২২ 
19 প্রাপ্তক্ত 


130 প্রাগুক্ত, পৃ ১২২ 
90 


তিরস্কার করতেন, নিজের 'নাফস'-এর জন্য তাকওয়ার বিষয়টিকে 
অপরিহার্য ও অবিচ্ছেদ্য বিষয় বলে ধারণ করতেন এবং তাকে 
নিজের খেয়াল-খুশি মত চলা থেকে বিরত রাখতেন । কারণ, আল্লাহ 
তা'আলা বলেন: 


PHL GO ৬০৪ ৩০ ০০ ৬545 Fs BE UG 


[6৭ ৮*:৮১০)]] র্‌ ® টি] 


“আর যে তার রবের অবস্থানকে ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে 
নিজকে বিরত রাখে; জান্নাতই হবে তার আবাসস্থল ৷”! 


(ঘ) মুজাহাদা ৪১৯১৬) ): 


আর “মুজাহাদা” হলো মুসলিম ব্যক্তি জেনে রাখবে যে, তার জীবনের 
সবচেয়ে বড় শত্রু হলো তার “নাফস", যা স্বভাবতই খারাপ কাজের 
প্রতি আকৃষ্ট, ভালো কাজ থেকে পলায়নমান এবং মন্দ কাজের 
উস্কানিদাতা বা নির্দেশদাতা; আল্লাহ তা'আলা বলেন: 


[or inl { 5410003০০61 3০25 ভিজ) 


19. সূরা আন-নাধি'আত, আয়াত: ৪০ - ৪১ 
91 


নাফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে ।”'* আর এ 'নাফস' 
পছন্দ করে শান্তিতে ও স্থায়ীভাবে আরামে থাকেতে, ভালোবাসে 
অবসর সময় কাটাতে এবং স্বীয় প্রবৃত্তিকে সমূলে তাৎক্ষণিক বা 
নগদ ভোগবিলাসে আকৃষ্ট করতে, যদিও তাতে তার মরণ ও দুর্ভাগ্য 
বা দুঃখ-কষ্টের বিষয়টি নিহিত রয়েছে। 


সুতরাং মুসলিম ব্যক্তি যখন এ বিষয়টি বুঝতে পারবে, তখন সে 
নিজেকে প্রস্তুত করবে তার 'নাফস'কে নিয়ন্ত্রণ করার চেষ্টা ও সাধনা 
করার জন্য; ফলে সে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, অস্ত্রধারণ 
করবে তার বিপক্ষে এবং সিদ্ধন্ত গ্রহণ করবে তার বুদ্ধিহীনতা বা 
অস্থিরচিত্ততা এবং লোভ লালসাসমূহের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য । 
ফলে তার 'নাফস' যখন শান্তি পছন্দ করবে, তখন সে তাকে তার 
সুযোগ করে দিবে। আর যখন লোভ লালসার প্রতি আগ্রহী হবে, 
তখন সে তার জন্য তা হারাম করে দিবে; আর যখন কোনো 
আনুগত্য বা ভালো কাজ করার ক্ষেত্রে ত্রুটি করবে বা বিরত থাকবে, 
তখন তাকে শাস্তি দিবে এবং তিরস্কার করবে, তারপর যে (ভালো) 


132 সূরা ইউসুফ, আয়াত: ৫৩ 
92 


কাজটি করতে ব্যর্থ হয়েছে, তা করতে তাকে বাধ্য করবে এবং যা 
কাজা বা বর্জন করেছে, তার কাযা আদায় করতে বাধ্য করবে । সে 
তার জন্য এ পদ্ধতি অব্যাহতভাবে চালিয়ে যাবে যতক্ষণ না তার মন 
প্রশান্তি লাভ করবে ও পবিত্রতা অনুভব করবে; আর এটাই স্বীয় 
'নাফস'-এর জন্য চূড়ান্ত পর্যায়ের চেষ্টা ও সাধনা। আল্লাহ তা'আলা 
বলেন: 


EE REALTY RE CE রাকা 
(SO sl HIG ৯ ৩2১ তা) 


[7৭ Sal] 


“আর যারা আমাদের পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমরা তাদেরকে 
অবশ্যই আমাদের পথসমূহের হিদায়াত দিব। আর নিশ্চয় আল্লাহ 
মুহসিনদের সঙ্গে আছেন।”*3 


আর মুসলিম ব্যক্তি যখন আল্লাহর জন্য তার 'নাফস'কে প্রস্তুত 
করবে, যাতে তা পবিত্র, পরিশুদ্ধ ও প্রশান্ত হয় এবং হয় আল্লাহ 
তা'আলার করুণা ও সন্তুষ্টির অধিকারী, তখন সে বুঝতে পারবে যে, 
এটাই হলো সৎকর্মশীল ও সত্যিকার মুমিনগণের পথ; ফলে সে 


19 সুরা আল-'আনকাবুত, আয়াত: ৬৯ 
93 


তাদের অনুসরণ করে পথ চলবে এবং পরিভ্রমণ করবে তাদের 
পদাঙ্ক অনুসরণ করে। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লাম রাত জেগে নফল সালাত আদায় করতেন, এমনকি তাতে 
তাঁর দুই কদম মুবারক ফুলে পেটে যেত এবং তাঁকে এ ব্যাপারে 
জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন: 


(ase 2222) 18৫5 21 as ঠা ০ ১৪) 


“আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়াটাকে পছন্দ করব না?” 
ওয়াসাল্লামের সাহাবীগণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন: 


১৫৫ ৩5 ১1০৪ ০১১৪ 4৪৩ 4০1 ৬০ ১০৪ ৮০০০ ০২০ ২ calls ) 
41৮৮৫ 0৯4 5 0) নত 48195 ১৬ ০০ 95 at ০১০৭৪ ৮৫ 
লে এ ৩৪9১৩ USS BBE ১০৩৯১ সি ৩০ ১০৯৪ 


- (8৩ ১০ ৯৪০1 ০০১ ০0১01 ও 


“আল্লাহর কসম! আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের 


134 বুখারী, হাদিস নং- ৪৫৫৭; মুসলিম, হাদিস নং- ৭৩০২ 
94 


সহাবীগণকে দেখেছি এবং আমি তাঁদের মত কোনো সৃষ্টিকে 
দেখিনি-_ তাঁদের সকাল হতো আউলা কেশে ধূলা মাখানো বেশে 
সিজদারত ও দাঁড়ানো অবস্থায়; তাঁরা আল্লাহর কিতাব তিলাওয়াত 
করতেন পালাক্রমে তাঁদের পায়ের উপর দাঁড়িয়ে ও কপাল মাটিতে 
রেখে সিজদারত অবস্থায়; আর তাঁদের যখন আল্লাহর কথা স্মরণ 
হয়, তখন তাঁরা এমনভাবে আন্দোলিত হয়, যেমনিভাবে ঝড়ের দিনে 
গাছপালা আন্দোলিত হয় এবং তাঁদের চোখের অশ্রুতে ভেসে তাঁদের 
কাপড়সমূহ ভিজে যেত ৷”! 


আর আবু দারদা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: “যদি তিনটি জিনিস না 
থাকত, তাহলে আমি একদিনও বেঁচে থাকাটাকে পছন্দ করতাম না: 
১. প্রচণ্ড তাপের সময় আল্লাহর জন্য তৃষ্ণার্ত থাকা (অর্থাৎ সাওম 
পালন করা), ২. মধ্য রাতে আল্লাহকে সিজদা করা, এবং ৩. এমন 
সম্প্রদায়ের সাথে উঠা-বসা করা, যারা এমনভাবে বাছাই করে ভালো 
ভালো কথা বলে, যেমনিভাবে (খাওয়ার সময়) ভালো ভালো 


05 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১২৩ 
95 


ফলগুলো বাছাই করা হয় ।”156 


আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু “আনহু জামায়াতে আসরের 
সালাত আদায় করতে না পারার কারণে নিজেকে নিজে তিরস্কার 
করেন এবং এ কারণে তিনি দুই লক্ষ দিরহাম মুল্যের জমি সাদকা 
করে দেন 


আর আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু ‘আনহুমা যখন কোনো 
সালাত জামায়াতে আদায় করতে ব্যর্থ হতেন, তখন তিনি এ রাতের 
পুরোটাই জেগে থাকতেন এবং পরের দিন মাগরিবের সালাত আদায় 
করা পর্যন্ত দিনের বেলায়ও ঘুমাতেন না, এমনকি রাতের আকাশে 
তারা উদয় হওয়ার পর তিনি দু'টি গোলাম আযাদ করে দিতেন 
আর আলী রাদিয়াল্লাহু “আনহু বলতেন: 


-॥ ৮০৭ শি ৬১ ০৯০০ ০০৩] tie ৩০41৯) 


“আল্লাহ এসব সম্প্রদায়ের প্রতি রহম করুন, জনগণ যাদেরকে 


136 প্রাগুক্ত 
177 প্রাগুক্ত 
13 প্রাগুক্ত 

96 


অসুস্থ মনে করে, অথচ তারা অসুস্থ নন।”:? আর এগুলো হলো 
স্বীয় নাফসের উন্নয়নে কঠোর সাধনার কিছু নমুনা। 


আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
(gall) . 425 9293 ০৮০ IE 5 ০০৫2) 
“সেই ব্যক্তি উত্তম, যার বয়স দীর্ঘকাল ব্যাপী এবং কাজ সুন্দর ।”14 
: 03 ASSIA ০০৪99 5255) ও এ JAM এ (5591 এর] ১১৯) 
Ua SE এ gr ১] গত ১০৬ 
“এটা হলো রুকু করার রাত, ফলে তিনি এক রুকৃ'তে গোটা রাত 


কাটিয়ে দিতেন; আর যখন পরবর্তী রাত আসত, তখন তিনি 
বলতেন: এটা হলো সিজদা করার রাত, ফলে তিনি এক সিজদাতেই 


199 আল-গাযালী রহ. তাঁর “এহইয়াউ “উলুমিদ্‌ দীন’, গ্রন্থে হাদিসটিকে “মারফু' 
হিসেবে উল্লেখ করেছেন (৪র্থ খণ্ড, পৃ. ৪০৮)। 


1) তিরমিযী, হাদিস নং- ২৩২৯ 
97 


গোটা রাত কাটিয়ে দিতেন ।”৮141 


আর সাবিত আল-বানানী রহ. বলেন: আমি এমন কয়েকজন 
ব্যক্তিকে পেয়েছি, যাদের একজন সালাত আদায় করতেন, অথচ 
তিনি হামাগুড়ি দেয়া ছাড়া তাঁর নিজ বিছানায় আসতে পারতেন না। 
এমনকি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার কারণে তার দুই পা ফুলে 
যেত এবং ইবাদতের ক্ষেত্রে তার চেষ্টা-সাধনা এমন চুড়ান্ত পর্যায়ে 
পৌঁছে গিয়েছিল যে, যদি তাকে বলা হত: আগামী কাল কিয়ামত, 
তবুও তিনি অতিরিক্ত কিছু পাওয়ার চিন্তা করতেন না। আবার 
তাদের কেউ কেউ যখন শীতকাল আসত, তখন তিনি ঘরের ছাদের 
উপরে দাঁড়িয়ে থাকতেন, যাতে ঠাণ্ডা বাতাসের আঘাতে তার ঘুম না 
আসে; আবার যখন গরমকাল আসত, তখন তিনি ঘরের ছাদের 
নীচে দাঁড়িয়ে থাকতেন, যাতে গরমের কারণে তার ঘুম না আসে। 
আবার কেউ কেউ সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করতেন ৷ 


আর মসরূক রহ. এর স্ত্রী বলেন: “সালাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার 


141 আল-গাযালী রহ., “এহইয়াউ “উলুমিদ্‌ দীন’ , ৭ম খণ্ড, পৃ. ৬৩ 
142 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১২৪ 
98 


কারণে মাসরূক রহ.কে তাঁর দুই পা ফুলা অবস্থায় দেখা যেত; 
পেছনে বসতাম, তাহলে তাঁর প্রতি সহমর্মিতার কারণে আমি কেদে 
ফেলতাম 1৮143 


আর তাদের কারো বয়স যখন চল্লিশে উপনিত হত, তখন তিনি তার 
বিছানা গুটিয়ে ফেলতেন, তারপর তিনি তার উপর আর কখনও 
ঘুমাতেন না।'£ 


আরও বর্ণিত আছে যে, পূর্ববর্তী সৎব্যক্তিগণের মধ্য থেকে কোনো 
এক পবিত্রা নারী, যাকে অক্ষম দৃষ্টি প্রতিবন্ধী বলা হত, তিনি যখন 
রাতের শেষ ভাগে উপনীত হতেন, তখন তিনি করুণ স্বরে 
ডাকতেন: 


০১০০০ ০০০১ ০৬০০ SLOTS SM ১ ৩১৯৩৭ iS IA) 
৪০ 95০০৪ ny 9913 ৬৩৩৫ 91428 Y DL ৬৯1১ ০৪ 
Sb ot lal এ১৬ এও 99 mA 2১ ও ০০৮৪৩ ও ৬১৭ 
143 প্রাগুক্ত 


14 প্রাগুক্ত 
99 


UE bese SIPS ০০৪) ০০১ ০৮০ | 


“হে আমার প্রভু! রাতের অন্ধকারে বান্দাগণ সবকিছু বয়কট করে 
তোমার দিকে আসে, তারা তোমার রহমত ও ক্ষমার দিকে দৌড়ায়; 
আতএব, হে আমার আল্লাহ! আমি তুমি ভিন্ন অন্য কারও কাছে নয়, 
শুধু তোমার কাছে আবেদন করছি যে, তুমি আমাকে অগ্রগামীদের 
প্রথম দলের অন্তর্ভুক্ত করে নাও, আমাকে তোমার নিকট-ইল্লীনে 
উঠায়ে নাও, আমাকে তোমার নিকটতম বান্দাগণের মর্যাদায় উন্নীত 
কর এবং আমাকে তোমার সৎ বান্দাগণের অন্তর্ভুক্ত কর; কেননা, 
তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়াবান, মহামহীয়ান, সর্বশ্রেষ্ঠ দানশীল, হে 
মহনুভব!1”14 অতঃপর সে সিজদায় লুটিয়ে পড়ে এবং ফযর পর্যন্ত 
দোয়া ও ক্রন্দন করতে থাকে ।1% 


সং সস 


145 আল-গাযালী রহ., “এহইয়াউ 'উলুমিদ্‌ দীন" , ৪র্থ খণ্ড, পৃ. ৪১৪ 


146 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১২৪ 
100 


সপ্তম অধ্যায় 
মানুষ তথা সৃষ্টির সাথে আদব 
(ক) পিতামাতার সাথে আদব: 


মুসলিম ব্যক্তি তার উপর পিতামাতার অধিকারের ব্যাপারে বিশ্বাস 
করে, আরও বিশ্বাস করে তাঁদের সাথে সদ্ব্যবহার, তাঁদের আনুগত্য 
ও তাঁদের প্রতি ইহসান করার আবশ্যকতার প্রশ্নে; এটা শুধু এ জন্য 
নয় যে, তাঁরা তার অস্তিত্ব ও জন্মের উপলক্ষ, অথবা তাঁরা তার জন্য 
এমন সুন্দর সুন্দর ও ভালো ভালো অবদান রেখেছেন, যা তাকে 
প্রতিদান স্বরূপ তাঁদের সাথে সেরূপ উত্তম আচরণ করতে বাধ্য 
করে, বরং তাঁদের সাথে সদ্যবহার করার আবশ্যকতার অন্যতম 
কারণ হল- আল্লাহ তা'আলা তাঁদের আনুগত্য করাকে ওয়াজিব 
(আবশ্যক) করে দিয়েছেন এবং সন্তানের উপর পিতামাতার আনুগত্য 
করা ও তাঁদের সাথে সদ্যবহার করার বিষয়টিকে তিনি ফরজ করে 
দিয়েছেন, এমনকি তিনি বান্দা কর্তৃক একমাত্র তাঁর ইবাদত করার 
আবশ্যকীয় অধিকারের সাথে এ বিষয়টিকে সংযুক্ত করে দিয়েছেন; 
আল্লাহ তা'আলা বলেন: 


101 


HSI এও £5 (55192 খু 4 বির 
BEAU LUSTIG ০8 5512 249 
310৯০ IES ৩৫ LEST SS ৯ IRI ৩০৩ ৫০৬৪ 


Ltt ll 


“আর তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে, তিনি ব্যতীত অন্য 
কারও ‘ইবাদত না করতে এবং পিতামাতার প্রতি সদ্যবহার 
করতে তাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্য 
উপনীত হলে তাদেরকে ‘উফ্‌’ বলো না এবং তাদেরকে ধমক দিও 
না; আর তাদের সাথে সম্মানসূচক কথা বলো। আর মমতাবেশে 
তাদের প্রতি নঘ্রতার পক্ষপুট অবনমিত করো এবং বলো, “হে 
আমাদের প্রতিপালক! তাদের প্রতি দয়া কর, যেভাবে তারা শৈশবে 
আমাকে প্রতিপালন করেছিলেন ।”147 আল্লাহ তা'আলা আরও বলেন: 


০০৬ ও Alcs; 85 গু ও Al EE SY, A SAY 59 


[১5:৩০] ধ © Fadl তু! 4১29 J IS 


14 সুরা আল-ইসরা, আয়াত: ২৩ - ২৪ 
102 


দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে, 
আর তার দুধ ছাড়ানো হয় দু'বছরে। কাজেই আমার প্রতি ও 
তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। ফিরে আসা তো আমারই 
কাছে।”;* আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জনৈক 
প্রশ্নকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, যে প্রশ্নাকারে বলেন: 


20:08 855: .8 451): Iie ৪০৩০০ ০৬ ৬৪৩ ৪০192) 


9৮০)-।5100:0$ 522 TEAS: Ie 955 ৪ 45 
(ads 


“আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? 
তিনি বললেন: তোমার মা। লোকটি জিজ্ঞাসা করল: তারপর কে? 
তিনি বললেন: তারপর তোমার মা। লোকটি আবার জিজ্ঞাসা করল: 
তারপর কে? তিনি বললেন: তারপর তোমার মা। লোকটি আবার 
জিজ্ঞাসা করল: তারপর কে? তিনি বললেন: তারপর তোমার 
পিতা ।”1% নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরও বলে: 


4 সুরা লুকমান, আয়াত: ১৪ 
14 বুখারী, হাদিস নং- ৫৬২৬; মুসলিম, হাদিস নং- ৬৬৬৪ 
103 


১5৬5 E43 Sts 55881 SAL LIE B55 IG তিক 81 
(৮০ ৬৮০) . এ 9903506৭274 ০4৬6 55:71 5৫ 


“আল্লাহ তা'আলা তোমাদের উপর হারাম করেছেন পিতামাতার 
অবাধ্য হওয়া, কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া এবং কারও 
প্রাপ্য আটক করে অন্যায়ভাবে কোন কিছু নেওয়াকে; আর তিনি 
তোমাদের জন্য অপছন্দনীয় করেছেন: অনর্থক বাক্য ব্যয়, অতিরিক্ত 
প্রশ্ন করা ও সম্পদ বিনষ্ট করাকে” তিনি আরও বলেন: 


5485 Bh 17531: ৫ 4 ৫ 50 ৫: 3 ৫9501 SL এলো ১ 


০9380159555 552%1 956 NT: IEG LS USE ৩6 ০91 Sis 
এ (8৮5 215) এ ৩52 00 ৩০১32154555 ৫2 1 


44457897155 IE) 


না? আমরা বললাম: অবশ্যই সতর্ক করবেন, হে আল্লাহ রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম! তখন তিনি বললেন: আল্লাহর সাথে 
শরীক করা, পিতামাতার নাফরমানী করা-_ একথা বলার সময় তিনি 


150 বুখারী, হাদিস নং- ২২৭৭; মুসলিম, হাদিস নং- ৪৫৮০ 
104 


হেলান দিয়ে বসাছিলেন, এরপর (সোজা হয়ে) বসলেন এবং 
বললেন: মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া; মিথ্যা বলা ও মিথ্যা 
সাক্ষ্য দেওয়া এবং ক্রমাগত তিনি একথাগুলো বলে চললেন, 
এমনকি (বর্ণনাকারী আবু বাকরা রা. বললেন) আমি বললাম: তিনি 
মনে হয় থামবেন না।”'১! তিনি আরও বলেন: 


(ely). 0 5 Sf 3:35 81101 09 ৪7৫ 3) 


“কোনো সন্তানই তার পিতার প্রতিদান আদায় করতে সক্ষম নয়; 
তবে সে যদি তাকে (পিতাকে) দাস অবস্থায় পেয়ে থাকে এবং ক্রয় 
করার পর আযাদ করে দেয় (তবে কিছুটা প্রতিদান আদায় 
হবে)।৮ আর আবদুল্লাহ ইবন মাস“উদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন 


): 09 € 4 কানা দি 40) 
:0$৫$10. 585৭ ৬] 2). রি : ৩৭. 90 

(als GF). (hl se SG 
“আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা 


151 বুখারী, হাদিস নং- ৫৬৩১; মুসলিম, হাদিস নং- ২৬৯ 


5 মুসলিম, হাদিস নং- ৩৮৭২ 
105 


করলাম: আল্লাহ তা'আলার নিকট কোন আমল সবচেয়ে বেশি 
পছন্দনীয়? জবাবে তিনি বললেন: সময় মত সালাত আদায় করা। 
আমি আবার জিজ্ঞাসা করলাম: তারপর কোনটি? তিনি বললেন: 
পিতা-মাতার সাথে উত্তম ব্যবহার করা। আমি আবার জিজ্ঞাসা 
করলাম: তারপর কোনটি? তিনি বললেন: আল্লাহর রাস্তায় জিহাদ 
করা।”৯ এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের নিকট জিহাদে অংশগ্রহণের ব্যাপারে অনুমতি প্রার্থনা 
করল, তখন তিনি তাকে জিজ্ঞাসা করে বললেন: 


১০০০০ ১১৫৩ ৩৪৪ ): ৫০১5: J € 41 gl 


“তোমার পিতামাতা জীবিত আছে কি? সে বলল; হ্যাঁ, তিনি বললেন: 
তুমি তাঁদের নিকট অবস্থান কর এবং সাধ্যমত তাঁদের সেবা 
কর।” আর আনসারদের মধ্য থেকে একজন এসে বললেন: 


SES AAUP এ হি ভা 2 HEL PMI 5) 
77619 ৯০4০ ১1954399585 UE 8০ 0৩৭ 


15 বুখারী, হাদিস নং- ৫০৪ ও ৬৫২৫ মুসলিম, হাদিস নং- ২৬৪ 


15£ বুখারী, হাদিস নং- ২৮৪২; মুসলিম, হাদিস নং- ৬৬৬৮ 
106 


IE ৪ SMI ০ ৬৪ 30০০ ২ ও সা এ Ugh 


(ও ১৪১ % ১19) sl LES ৬১ ৪ 


“হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম! পিতামাতার 
মৃত্যুর পরও তাঁদের সাথে সদ্ব্যবহার করার দায়িত্ব আমার উপর 
অবশিষ্ট থাকবে কি এবং তা আমি কিভাবে করব? তিনি বললেন: 
হ্যাঁ, চারটি কাজ: তাঁদের জন্য দোয়া করা, তাঁদের গুনাহের ক্ষমা 
প্রার্থনা করা, তাঁদের করা প্রতিশ্রুতি পূর্ণ করা এবং তাঁদের বন্ধু- 
বান্ধবদের প্রতি সম্মান প্রদর্শন করা; আর তাঁদের এমন সব আত্মীয়- 
স্বজনের সাথে সদ্যবহার করা, যাদের সাথে তোমার আত্মীয়তার 
সম্পর্ক শুধু তাদেরই কারণে। সুতরাং এটাই হল তোমার উপর 
তাদের মৃত্যুর পরে তাদের সাথে সদ্ব্যবহার করার অবশিষ্ট 
দায়িত্ব ৷" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 


“কোনো ব্যক্তির পক্ষে সৎকাজগুলোর মধ্যে সবচেয়ে বড় সৎকাজ 


15 আবু দাউদ, হাদিস নং- ৫১৪৪; আহমাদ, হাদিস নং- ১৬১০৩ 
107 


হল পিতার মৃত্যুর পর তাঁর বন্ধু-বান্ধবের সাথে সদ্যবহার করা” 


আর মুসলিম ব্যক্তি যখন তার পিতামাতার এ অধিকারের স্বীকৃতি 
দেয় এবং আল্লাহ তা'আলার আনুগত্য ও নির্দেশের বাস্তবায়ন স্বরূপ 
তা পরিপূর্ণভাবে আদায় করে, তখন তার জন্য তার পিতামাতার 
ব্যাপারে নিম্নোক্ত আদবসমূহের প্রতি লক্ষ্য রাখা আবশ্যক: 


১. তাঁদের দেয়া প্রতিটি আদেশ অথবা নিষেধের আনুগত্য করা, যদি 
তার মধ্যে আল্লাহ তা'আলার অবাধ্যতা ও তাঁর দেয়া শরীয়তের 
বিপরীত কিছু না থাকে; কেননা, সৃষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির 
আনুগত্য করা যাবে না; তাছাড়া আল্লাহ তা'আলা বলেন: 


৯৮০2৮ ১29০8 এ ০] ৩ GLE এ 3859) 
[০:১৩5]] 9 9522 CIS 


জন্য পীড়াপীড়ি করে, যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তাহলে তুমি 
তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে বসবাস করবে 


15 মুসলিম, হাদিস নং- ৬৬৭৯ 
108 


সম্ভাবে।”,' আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
(ade Fim) 9550 & 25 1) 
“আনুগত্য চলবে শুধু সকাজে।”১ তিনি আরও বলেন: 
(43 ০1995) 301 মা S GI EY Yo 
“ঘরষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না।”৯ 


২. তাঁদেরকে সম্মান ও মর্যাদা দেওয়া এবং মমতাবেশে তাদের প্রতি 
নম্রতার পক্ষপুট অবনমিত করা; আর কথা ও কাজের মাধ্যমে 
তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করা; সুতরাং তাঁদেরকে ধমক দিবে না, 
তাঁদের কথার আওয়াজের উপর স্বীয় আওয়াজকে উঁচু করবে না, 
তাঁদের সামনে হাঁটবে না, তাঁদের উপর স্ত্রী ও সন্তানকে প্রাধান্য 
দিবে না, তাঁদেরকে তাঁদের নাম ধরে ডাকবে না, বরং আম্মু আব্বু 
বলে ডাকবে এবং তাঁদের অনুমতি ও সম্মতি ছাড়া সফরে যাবে না। 


15 সূরা লুকমান, আয়াত: ১৫ 
155 বুখারী, হাদিস নং- ৬৮৩০; মুসলিম, হাদিস নং- ৪৮৭১ 
159 আহমাদ ও হাকেম রহ. হাদিসটি বর্ণনা করেন এবং হাদিসটিকে সহীহ 


বলেন। 
109 


৩. তাঁদের সাথে সদ্যবহার করা এমন প্রতিটি ক্ষেত্রে, যেখানে তার 
হাত পৌঁছবে এবং যত রকমের সদ্যবহার ও ইহাসান করার ক্ষমতা 
তার আছে, যেমন__ তাঁদের খাদ্য ও বস্ত্রের ব্যবস্থা করা, তাঁদের 
অসুস্থ জনকে চিকিৎসা করা এবং তাঁদের সর্বপ্রকার কষ্ট দূর করা; 
আর তাঁদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া । 


৪. তাঁদের আত্মীয়দের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা, 
তাঁদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করা, তাঁদের প্রতিশ্রুতি 
বাস্তবায়ন করা এবং তাঁদের বন্ধু-বান্ধবকে সম্মান করা। 


(খ) সন্তানসন্ততির সাথে আদব: 


মুসলিম ব্যক্তি স্বীকার করে যে, পিতার উপর তার সন্তানের 
কতগ্তলো অধিকার রয়েছে, যা আদায় করা তার উপর ওয়াজিব এবং 
এমন কতগুলো আদব রয়েছে, যেগুলো তার সন্তানের সাথে রক্ষা 
করে চলা আবশ্যক; উদাহরণস্বরূপ সেসব অধিকার ও আদব হলো- 
তার জন্য ভালো মা পছন্দ করা, সুন্দর নাম রাখা, তার জন্মের সপ্তম 
দিবসে তার পক্ষ থেকে আকীকা করা, খাতনা করা, তাকে স্নেহ 
করা, তার সাথে কোমল আচরণ করা, তার জন্য ব্যয় করা এবং 


110 


তাকে উত্তম শিক্ষা দেওয়া; আর তার শিক্ষাদীক্ষা, আদব-কায়দা, 
ইসলামের শিক্ষা ও নির্দেশাবলী গ্রহণ এবং ইসলামের ফরয, সুন্নাত 
ও আদবসমূহ পালন ও অনুশীলনের ব্যাপারে গুরুত্ব প্রদান করা; 
এমনকি যখন বালেগ বা প্রাপ্তবয়স্ক হবে, তখন তার বিয়ের ব্যবস্থা 
করা; অতঃপর তাকে এ ব্যাপারে স্বাধীনতা দেওয়া সে কী তার 
তত্তববধানে থেকে যাবে, না কী পৃথকভাবে জীবনযাপন করবে এবং 
নিজ হাতে তার মর্যাদাপূর্ণ অবস্থন তৈরি করবে। আর তার জন্য 
এসব অধিকার ও আদবের প্রশ্নে আল-কুরআন ও সুন্নাহ'র নিমোক্ত 
দলীলসমূহ রয়েছে: 


১. আল্লাহ তা'আলা বলেন: 

Bs ELSI ও90503০৬ এড SI ৩০৫ ৩পাচ০) 
[থা ০১] SAL 8559 ৩৮১) A ১৯ 

“আর জননীগণ তাদের সন্তানদেরকে পূর্ণ দু'বছর স্তন্য পান করাবে, 

এটা সে ব্যক্তির জন্য, যে স্তন্যপান কাল পূর্ণ করতে চায়। পিতার কর্তব্য 

যথাবিধি তাদের (মাতাদের) ভরণ-পোষণ করা ।”19 আল্লাহ তা'আলা 


19 সুরা আল-বাকারা, আয়াত: ২৩৩ 
111 


আরও বলেন: 


24517 AES; HU LEG LLG 956 GAGE 
35255955249 ৬০ HM ৩০০ VIG Ee Sl Gils 
[7:১০] রব 


“হে ঈমানদারগণ! তোমরা নিজদেরকে এবং তোমাদের পরিবার- 
পরিজনকে রক্ষা কর আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং 
পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম, কঠোরস্বভাব ফেরেন্তাগণ, যারা 
অমান্য করে না তা, যা আল্লাহ তাদেরকে আদেশ করেন । আর তারা 
যা করতে আদেশপ্রাপ্ত হয় তা-ই কর।”” সুতরাং এ আয়াতের 
মধ্যে পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার 
নির্দেশ রয়েছে; আর এটা সম্ভব হবে আল্লাহ তা'আলার আনুগত্য 
করার দ্বারা; আর আল্লাহ তা'আলার আনুগত্যের বিষয়টি বাধ্যতামূলক 
করে দেয় কোন্‌ কোন্‌ বিষয়ে তাঁর আনুগত্য করা হবে, সে বিষয়টি 
সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া; আর এটা জ্ঞান অর্জন ব্যতীত 
সম্ভব নয়। আর সন্তান যখন এ ব্যক্তির গোটা পরিবারের অন্তর্ভুক্ত 


19 সুরা আত-তাহরীম, আয়াত: ৬ 
112 


একজন সদস্য, তখন উপরিউক্ত আয়াতটি এমন এক দলীল হবে, যা 
পিতা কর্তৃক তার সন্তানকে শিক্ষা দেওয়া, ভালো পথে পরিচালিত 
করা, তাকে কুফর, অবাধ্যতা ও যাবতীয় অন্যায় অনাচার থেকে দূরে 
রাখার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি তার উপর ওয়াজিব 
বলে সাব্যস্ত করবে, যাতে তিনি এর দ্বারা তার সন্তানকে জাহান্নামের 
শাস্তি থেকে রক্ষা করতে পারেন। যেমনিভাবে প্রথম আয়াত: 


{ALE ১৫৮ ৩৯) ৩০৪ ০০৩ ) 
(আর জননীগণ তাদের সন্তানদেরকে পূর্ণ দু'বছর স্তন্য পান করাবে) - 
এর মধ্যে দলীল রয়েছে পিতার উপর সন্তানের ব্যয়ভার বহন করা 
ওয়াজিব হওয়ার ব্যাপারে; কেননা, তার সন্তানকে দুধ পান করানোর 
আল্লাহ তা'আলা বলেন: 
[YN lL SOLES এট চি 35) 


113 


না 1৮162 


২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে যখন মহাপাপ 
সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন: 


fas TEs এব FE SEE 5 b A FE 
(ads Ga). এ) 2৫ 2 01901 


+ তনত ০ তি 


“কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি 
করেছেন; অতঃপর তোমার সাথে খাবে, এই ভয়ে তোমার সন্তানকে 
হত্যা করা; অতঃপর তোমার কর্তৃক তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে 
ব্যভিচার করা ।”1% সুতরাং সন্তানদেরকে হত্যা করা থেকে নিষেধ 
বিষয়টিকে এবং আরও জরুরি করে দেয় তাদের শরীর, বুদ্ধি ও 
মনকে সংরক্ষণ করার বিষয়টিকে । আর সন্তানের জন্য “আকীকার 
ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


45) ও এ Gy EU Pp এ (53 585৯ ৩67১৩] 
16 সুরা আল-ইসরা, আয়াত: ৩১ 


19 বুখারী, হাদিস নং- ৬৪২৬; মুসলিম, হাদিস নং- ২৬৭ 
114 


(এ ৮৬০০ ১৬] 9১) 


“নবজাতক দায়বদ্ধ তার আকীকার শর্তে, যা তার পক্ষ থেকে যবেহ 
করা হবে তার জন্মের সপ্তম দিবসে; আর সে দিনে তার নাম রাখা 
হবে এবং তার মাথা মুণ্ডন করা হবে।”1% নবী সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


০31 4559 « ৩১৩ ১৪৪9 53135555815 580৯1: ৩০৪ 8251) 
(so 9). 2); 
“ফিতরাত (মানুষের সৃষ্টিগত স্বভাব) পাঁচটি: খাতনা করা, (নাভীর 


নীচে) খুর ব্যবহার করা, গোঁফ ছোট করা, নখ কাটা ও বগলের 
পশম উপড়ে ফেলা ।”1% তিনি আরও বলেন: 


(৯৩ 21030) 0 ০৫১199৮2১31] 


“তোমরা তোমাদের সন্তানদেরকে আদর যত্ব কর এবং তাদের 


14 বুখারী ও সুনান চতুষ্টয়। 
15 বুখারী, হাদিস নং- ৫৫৫২ 
115 


আদব-কায়দাকে সুন্দর কর।”1 তিনি আরও বলেন: 


2 বশ 


20301 ৫5 ১6 ES 252০ SN SS bio 
(91201 3 Gel ৭2১) 


“তোমরা উপহার দেওয়ার ক্ষেত্রে সন্তানদের মাঝে সমতা রক্ষা কর; 
কারণ, আমি যদি কাউকে (এ ক্ষেত্রে) প্রাধান্য দিতাম, তাহলে 
নারীদেরকে প্রাধান্য দিতাম ।”15 তিনি আরও বলেন: 


ECDL GE hp pbs ০৩৮ 5 EO LG 29০39531155) 


(3122100). 0 EF 2 SES 13725 ০৩৬ ০৯০ 


“তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতে জন্য নির্দেশ দাও, যখন 
প্রহার কর, যখন তারা দশ বছর বয়সে উপনীত হয় এবং তাদের 
শোয়ার স্থান পৃথক করে দাও।”1% আর ‘আসার’ -এর মধ্যে 


166 ইবনু মাজাহ রহ. হাদিসটি দুর্বল সনদে বর্ণনা করেছেন, হাদিস নং- ৩৬৭১ 
19 বায়হাকী ও ত্ববারানী; আর হাফেয 'আসকলানী হাদিসের সনদকে 'হাসান' 
বলেছেন। 


1৪ আবূ দাউদ, হাদিস নং- ৪৯৫ 
116 


এসেছে: পিতার উপর সন্তানের অন্যতম অধিকার হলো তার আদব- 
কায়দাকে সুন্দর করে দেওয়া এবং তার জন্য সুন্দর নাম রাখা ।£ 
আর ওমর রাদিয়াল্লাহু “আনহু বলেন: পিতার উপর সন্তানের অন্যতম 
অধিকার হলো তাকে লেখাপড়া ও তীর নিক্ষেপের প্রশিক্ষণ দেওয়া 
এবং তার জন্য শুধু পবিত্র ও হালাল রিযিকের ব্যবস্থা করা ৷? তিনি 
আরও বলেন: 


(০০৩১ 3০ Ob lal 2 31৯55) 


“তোমরা ভালো বংশে বিয়ে কর; কারণ, বংশের শিরা-উপশিরা 
গুপ্তচরের মত।”” আর এক আরব বেদুইন তার সন্তানদের প্রতি 
সদয় ইহসান করেছেন তাদের মাকে পছন্দ করার মাধ্যমে; সুতরাং 
তিনি কবিতার ভাষায় বলেন: 


পা 
945 3091৮8এ 
19 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১২৯ 


170 প্রাগুক্ত 


171 আলবানী ও অন্যান্য সকল মুহাদ্দিস হাদিসটিকে ‘মাউদু” বলেছেন। 
117 


(আর তোমাদের প্রতি আমার প্রথম ইহসান হলো আমি বাছাই 


করেছি 
তোমাদের মাকে গৌরবময় বংশ থেকে, যার পবিত্রতা বা 
নিষ্কলুষতা সুস্পষ্ট) ।17£ 
(গ) ভাই-বোনের সাথে আদব: 


মুসলিম ব্যক্তি মনে করে যে, ভাই-বোনের সাথে আদব রক্ষা করা 
চলার বিষয়টি পিতামাতা ও সন্তানসন্ভৃতির সাথে আদব রক্ষা করে 
চলার মতই সমান গুরুত্বপূর্ণ, সুতরাং ছোট ভাইবোনের উপর 
আবশ্যক হলো তার বড় ভাইবোনদের সাথে এমনভাবে আদব রক্ষা 
করে চলা, যেমনিভাবে তাদের উপর ওয়াজিব হলো তাদের 
পিতামাতার সাথে অধিকার আদায়, দায়িত্ব পালন ও আদব রক্ষা 
করে চলা; আর এর কারণ হলো হাদিসে বর্ণিত আছে: 


(edly). Ay de SIM GS ০৯০৮০ ৬ ৪৪৯৮ ৯৪ 


172 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১২৯ 
118 


পর্যায়ের, যেমন অধিকার সন্তানের উপর তার পিতামাতার ।”৮173 
তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 


(S415). 43১ IGN ৪৬৪2৭ 3৬৭ 


“তুমি তোমার মাতা ও পিতার সাথে উত্তম ব্যবহার কর; অতঃপর 
উত্তম ব্যবহার কর তোমার বোন ও ভাইয়ের সাথে; অতঃপর উত্তম 
ব্যবহার কর একে একে তোমার নিকটাত্নীয়ের সাথে ।৮174 


(ঘ) স্বামী-স্ত্রী*র মধ্যকার আদব: 


মুসলিম ব্যক্তি স্বামী ও স্ত্রীর মধ্যকার পরস্পরের জন্য নির্ধারিত আদব 
তথা অধিকারসমূহকে স্বীকৃতি প্রদান করবে; কেননা, আল্লাহ 
তা'আলা বলেন: 


১৪০] বা ৪205 589 Bl Sele যী ৬5 545 ¥ 


[SSA 


7 বায়হাকী এবং হাদিসটি দুর্বল । 
174 হাকেম রহ. হাদিসটি বর্ণনা করেছেন এবং তার মূলকথা ‘সহীহ’ ও ‘সুনান’ 


গ্রন্থের মধ্যে রয়েছে। 
119 


তাদের উপর পুরুষদের; আর নারীদের উপর পুরুষদের মর্যাদা 
আছে।”1”, সুতরাং আল-কুরআনের এ আয়াতটি স্বামী ও স্ত্রীর 
প্রত্যেকের জন্য একের উপর অন্যের অধিকার নির্ধারণ করে দিয়েছে 
এবং বিশেষ কিছু কারণে স্বামীকে তার স্ত্রীর উপর বিশেষ মর্যাদা 
দেয়া হয়েছে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বিদায় হাজ্জের ভাষণে বলেন: 


১৪১). ৬5৬০৪ eat BED YH 
-(১০এ। ৮৬৮০1 


“জেনে রাখবে, নিশ্চয়ই তোমাদের নারীদের উপর তোমাদের 
অধিকার রয়েছে, আর তোমাদের উপরও তোমাদের নারীদের 
অধিকার রয়েছে 1”? তবে এসব অধিকারের মধ্য থেকে কিছু 
অধিকার আছে এমন, যা স্বামী ও স্ত্রী উভয়ের মাঝে যৌথভাবে 
প্রযোজ্য এবং কিছু অধিকার আছে এমন, যা তাদের প্রত্যেকের জন্য 
পৃথক পৃথকভাবে নির্দিষ্ট; সুতরাং যেসব অধিকার তাদের উভয়ের 


175 সূরা আল-বাকারা, আয়াত: ২২৮ 


176 সুনান চতুষ্টয়; ইমাম তিরমিযী রহ. হাদিসটিকে সহীহ বলেছেন। 
120 


জন্য যৌথভাবে প্রযোজ্য, সেগুলো হলো: 


১. আমানত তথা বিশ্বস্ততা; কেননা, স্বামী ও স্ত্রী প্রত্যেকের উপর 
ওয়াজিব হলো একে অপরের প্রতি বিশ্বস্ত হওয়া; সুতরাং কম হউক 
বেশি হউক কোনো অবস্থাতেই তারা একে অন্যের খিয়ানত করবে 
না; কারণ, স্বামী-স্ত্রী একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী; অতএব কারণে 
তাদের বিশেষ ও সাধারণ জীবনের প্রতিটি বিষয় ও ক্ষেত্রে 
পরস্পরের মাঝে বিশ্বস্ততা, কল্যাণ কামনা, সততা ও নিষ্ঠার মত 
বিষয়গুলো যথাযথভাবে পালন করা জরুরি। 


২. ভালোবাসা ও সম্প্রীতি; তারা দীর্ঘ জীবনে প্রত্যেকে প্রত্যেকের 
জন্য সর্বোচ্চ পরিমাণে নির্ভেজাল ভালোবাসা ও অবারিত সহমর্মিতা 
প্রদর্শন করবে; কেননা, আল্লাহ তা'আলা বলেন: 


(5911174559৮ ৩5০ SE ও 295 ৩৪০ ৯ 
৮৫৫০৪ ৫৮০ 
[rn 255 53 


“আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য 
তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়া; যাতে তোমরা 


তাদের কাছে শান্তি পাও এবং সৃজন করেছেন তোমাদের মধ্যে 
121 


ভালোবাসা ও সহমর্মিতা ৷”'” তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


(9171 49১) -। 7৮5 ১7৮ 3 32) 


“যে ব্যক্তি অনুকম্পা প্রদর্শন করবে না, তার প্রতিও অনুকম্পা 
প্রদর্শন করা হবে না” 


৩. পরস্পরের মাঝে আস্থা, বিশ্বাস ও নির্ভরশীলতা; অর্থাৎ তাদের 
প্রত্যেকে একে অপরের ব্যাপারে আস্থাশীল হবে এবং তার জন্য তার 
সততা, আন্তরিকতা ও একনিষ্ঠতার ব্যাপারে তার মনে ন্যুনতম 
সন্দেহের অনুপ্রবেশ ঘটবে না; আর এটা এ জন্য যে, আল্লাহ 
তাআলা বলেন: 


[Sl EE) 58560) 
“মুমিনগণ তো পরস্পর ভাই ভাই ৮ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
177 সুরা আর-রূম, আয়াত: ২১ 


17 ত্ববারনী রহ. হাদিসটি সহীহ সনদে বর্ণনা করেছেন। 


17? সুরা আল-হুজুরাত, আয়াত: ১০ 
122 


‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


১৩৬ ৭১১)-। ৮ আর্ত ৩ এটি এ ভু 6০০ 828 3 


(nt 


“তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, 
যতক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করবে, তার ভাইয়ের 
জন্য তা পছন্দ করবে ।”'% আর দাম্পত্য বন্ধন উভয়ের মাঝে ঈমানী 
ভ্রাতৃত্ববোধকে আরও বাড়িয়ে শক্তিশালী ও মজবুত করে দেয়। আর 
এ কারণে স্বামী-স্ত্রীর প্রত্যেকেই অনুভব করে একে অপরের সত্তায় 
মিশে গিয়ে যেন এক দেহ এক মন; সুতরাং একজন মানুষ কিভাবে 
তার নিজ সত্তাকে অবিশ্বাস করবে এবং কিভাবে তার নিজের কল্যাণ 
কামনা করবে না? অথবা কিভাবে সে নিজেকে ধোঁকা দিবে ও 
প্রতারিত করবে? 


৪. সার্বজনীন আদব হলো আচার ব্যাহারে কোমল হওয়া, আনন্দময় 
অবস্থান, সম্মানজনক কথা বলা এবং শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা; 
আর এটাই হলো সতভাবে জীবনযাপন করা, যে ব্যাপারে আল্লাহ 


1৮ বুখারী ও মুসলিম রহ, প্রমুখ। 


123 


তাআলা তাঁর বাণীর মধ্যে নির্দেশ প্রদান করেছেন, তিনি বলেন: 
[9৭:০0] 33552266১৮2 ¥ 


“আর তোমরা তাদের সাথে সতভাবে জীবন যাপন কর।”'ঃ আর 
এটাই হলো কল্যাণ কামনা করা, যার নির্দেশ প্রদান করেছেন 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাণীর মাধ্যমে, তিনি 
বলেন: 


(os ly) 2 5305 1০১০1) 


“তোমরা নারীদের কল্যাণ কামনা কর ।”15 আর এসব হচ্ছে স্বামী- 
স্ত্রীর মধ্যকার যৌথ আদব-কায়দা, যেগুলো তারা পরস্পর মেনে 
চলবে তাদের মধ্যকার দৃঢ় প্রতিশ্রুতির বাস্তবায়ন স্বরূপ, যে দিকে 
ইঙ্গিত করা হয়েছে আল্লাহ তা'আলার বাণীর মধ্যে, তিনি বলেন: 


০০৮ 3350 ০92 এ) ১252 ০) IEG 4355 LS ৯ 
[NLM 09151 


1৪ সূরা আন-নিসা, আয়াত: ১৯ 


1৪2 মুসলিম, হাদিস নং- ৩৭২০ 
124 


“আর কিভাবে তোমরা তা গ্রহণ করবে, যখন তোমরা একে অপরের 
সাথে সংগত হয়েছ এবং তারা তোমাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি 
নিয়েছে? ।”1৯ তাছাড়া তারা এগুলো মেনে চলবে আল্লাহর আনুগত্য 
করার নিমিত্তে; আল্লাহ তা'আলা বলেন: 


[৫:51] ধ © 9৮229925520 61 হল Halls V5 


“আর তোমরা নিজেদের মধ্যে অনুগ্রহের কথা ভুলে যেও না। 
তোমরা যা কর নিশ্চয় আল্লাহ তা সবিশেষ প্রত্যক্ষকারী ৷”: 


তাছাড়া আরও কিছু বিশেষ অধিকার ও আদব রয়েছে, যেগুলো 
স্বামী-স্ত্রীর প্রত্যেকেই এককভাবে একে অপরের সাথে রক্ষা করে 
চলবে; সে বিশেষ আদাব ও অধিকারসমূহ নিম্নরূপ: 


প্রথমত: স্বামীর উপর স্ত্রীর অধিকার: 


স্বামীর উপর ওয়াজিব হলো তার স্ত্রীর সাথে নিম্নোক্ত আদবসমূহ 
রক্ষা করে চলা; 


1 সূরা আন-নিসা, আয়াত: ২১ 


154 সুরা আল-বাকারা, আয়াত: ২৩৭ 
125 


১. তার সাথে সৎভাবে জীবন যাপন করা; কারণ, আল্লাহ তা'আলা 
বলেন: 


[8 : LL 555/2216 Shy 


“আর তোমরা তাদের সাথে সৎভাবে জীবন যাপন কর।”*; সুতরাং 
সে যখন খাবে, তখন সে তাকেও খাওয়াবে এবং যখন সে পোশাক 
পরিধান করবে, তখন তাকেও পোশাক পরিধান করাবে; আর যখন 
সে তার স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা করবে, তখন আল্লাহ তা'আলা 
তাকে আদব শিক্ষা দিবে; অর্থাৎ তাকে উপদেশ দিবে কোনো প্রকার 
গালিগালাজ ও মন্দ কথা না বলে, তারপর সে যদি অনুগত হয়ে 
যায়, তাহলে তো ভালো, নতুবা তার বিছানা আলাদা করে দিবে; 
অতঃপর সে যদি অনুগত হয়ে যায়, তাহলে তো ভালো কথা, নতুবা 
তাকে প্রহার করবে চেহারা ব্যতীত অন্য যে কোনো স্থানে, তবে 
প্রচণ্ডভাবে প্রহার করবে না, রক্তাক্ত করবে না, আহত করবে না, 
অথবা কোনো অঙ্গকে বিকলাঙ্গ বা নষ্ট করবে না; কারণ, আল্লাহ 


1৪ সুরা আন-নিসা, আয়াত: ১৯ 
126 


তা'আলা বলেন: 


SY ৮৮৬৪ ৬০3 ৬৯৯৯০ ৬১৪5 8৮3৩৬ এ) 
[৮:০0] চি AE 45 ১৬ হু 2 


আর স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশংকা কর, তাদেরকে 
সদুপদেশ দাও, তারপর তাদের শয্যা বর্জন কর এবং তাদেরকে 
প্রহার কর। যদি তারা তোমাদের অনুগত হয়, তবে তাদের বিরুদ্ধে 
কোনো পথ অন্বেষণ করো না।””? তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক সাহাবী প্রশ্ন করলেন: আমাদের 
কারও উপর তার স্ত্রীর কী অধিকার রয়েছে? তখন তিনি তাকে 
উদ্দেশ্য করে বললেন: 


YG লিড oP IG 5119 BL 5 9 2 আঁ 
গুহার 111. ॥ 5এ। ও 1246 99 2৫ 


“যখন তুমি খাবে, তখন তাকেও খাওয়াবে; যখন তুমি পোশাক 
পরিধান করবে, তখন তাকেও পোশাক পরিধান করাবে; তার 


1৪ সুরা আন-নিসা, আয়াত: ৩৪ 
127 


মুখমণ্ডলে প্রহার করবে না এবং তাকে মন্দ বলবে না; আর তার 
বিছানা আলাদা করতে হলে তা ঘরের মধ্যেই করবে ।”18? তিনি 
আরও বলেন: 


/১)-॥0%24 SES BE int ৩০৪ ৬৬০০ Yh 


(Sl 
“জেনে রাখবে, তোমাদের উপর তাদের অধিকার হল-_ তোমরা 
তাদের ভরণ-পোষণের ক্ষেত্রে তাদের প্রতি সদ্ব্যবহার করবে ।”185 
নবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 


(০০০ 


“কোন মুমিন পুরুষ যেন কোন মুমিন নারীর প্রতি হিংসা-বিদ্বেষ ও 
শত্ৰুতা পোষণ না করে; কেননা, তার কোন একটি দিক তার কাছে 


15 আবু দাউদ রহ. হাদিসটি ‘হাসান’ সনদে বর্ণনা করেছেন, হাদিস নং- ২১৪৪ 
1 তিরমিযী, হাদিস নং- ৩০৮৭ 
128 


খারাপ লাগলেও অন্য একটি দিক তার পছন্দ হবে ।”15? 


২. দীনের জরুরি বিষয়গুলো তাকে শিক্ষা দিবে, যদি এগুলো তার 
জানা না থাকে, অথবা এগুলো শিখার জন্য তাকে শিক্ষামূলক 
বৈঠকসমূহে উপস্থিত হওয়ার জন্য অনুমতি প্রদান করবে; কারণ, 
তার দীনকে সংশোধন ও আত্মাকে পরিশুদ্ধ করার প্রয়োজনীয়তাটা 
তাকে আবশ্যকীয়ভাবে সরবরাহ করা খাদ্য ও পানীয়'র 
প্রয়োজনীয়তার চেয়ে কোনো অংশেই কম নয়; কেননা, আল্লাহ 
তা'আলা বলেন: 


[7:৮০] GLEBE ENB lb এয়া ওত) 


“হে ঈমানদারগণ! তোমরা নিজদেরকে এবং তোমাদের পরিবার- 
পরিজনকে রক্ষা কর জাহান্নামের আগুন থেকে৷”? আর স্ত্রীও 
পরিবারের একজন; আর তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে 
হবে ঈমান ও ভালো কাজোর মাধ্যমে; আর শরীয়ত যেভাবে চায়, 
সেভাবে ভালো কাজ সম্পন্ন করতে হলে শরী"য়তের বিধানাবলী 


1৪9 মুসলিম, হাদিস নং- ২৭২১ 
1% সূরা আত-তাহরীম, আয়াত: ৬ 
129 


সম্পর্কে জানতে হবে; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


(৫০535 ৩০৮7 IGE ৫5 TE ৪৮305৮৮2০২1 


(Sl 9) 


“সাবধান, তোমরা নারীদের মঙ্গল কামনা কর; কারণ, তারা (বন্দীর 
মত) তোমাদের তত্বাবধানে রয়েছে।”19 আর নারীর মঙ্গল কামনা 
করার অন্যতম একটি দিক হলো তাকে এমনভাবে শিক্ষার ব্যবস্থা 
করা, যাতে সে তার দ্বারা তার দীনকে মার্জিত করতে পারে এবং 
তাকে এমনভাবে আদব শিখানোর ব্যবস্থা করা, যা তাকে 
যথাযথভাবে মর্যাদা রক্ষা করে চলতে সহযোগিতা করবে। 


৩. ইসলামের শিক্ষা, নির্দেশ ও আদবসমূহ তাকে বাধ্যতামূলক করে 
দেওয়া এবং এগুলোর ব্যাপারে তাকে কঠোরভাবে জবাবদিহির 
আওতায় নিয়ে আসা; সুতরাং সে তাকে ভ্রমণ করতে অথবা সৌন্দর্য 
প্রদর্শন করে বেড়াতে নিষেধ করবে এবং মাহরাম পুরুষ ব্যতীত 
অন্যান্য পুরুষদের মাঝে অবাধে বিচরণ করতে বাধা দিবে। 


19 তিরমিযী, হাদিস নং- ৩০৮৭ 
130 


অনুরূপভাবে তার দায়িত্ব হলো তার স্ত্রীর সতীত্ব রক্ষার পর্যাপ্ত ব্যবস্থা 
করা এবং ভালোভাবে তাকে তত্ত্বাবধান করা; সুতরাং সে তাকে তার 
চরিত্র বা দীন নষ্ট করার সুযোগ দিবে না এবং তাকে আল্লাহ ও তাঁর 
রাসূলের নির্দেশসমূহ অমান্য করার বা পাপকাজে লিপ্ত হওয়ার 
অবকাশ দিবে না; কারণ, সে তার অভিভাবক এবং তাকে তার 
(স্ত্রীর) ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে; তাছাড়া তাকে তার রক্ষণা- 
বেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে; কেননা, আল্লাহ তা'আলা বলেছেন: 


[rt sll ধ 5316 ৩৯ Jeg ¥ 


“পুরুষরা নারীদের কর্তা।”1% আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


টি 
2 


(৬৪ G2) এ ১৪৩৯ 9 ৯৯৪60 গাও ॥ 


“আর পরুষ ব্যক্তি তার পরিবার-পরিজনের ব্যাপারে দায়িত্বশীল, 
আর তাকে তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ।”'* 


1% সুরা আন-নিসা, আয়াত: ৩৪ 


19 বুখারী, হাদিস নং- ৮৫৩; মুসলিম, হাদিস নং- ৪৮২৮ 
131 


৪. সে তার মাঝে ও তার সতীনের মাঝে ইনসাফপূর্ণ আচরণ করবে, 
যদি তার সতীন থাকে; তাদের মাঝে খাবার, পানীয়, পোশাক, 
বাসস্থান ও বিছানায় রাত যাপনের ক্ষেত্রে সমান ও ন্যায় আচরণ 
করবে; এর কোনো একটির ব্যাপারেও যুলুম ও অন্যায় আচরণ 
করবে না; কেননা, আল্লাহ তা'আলা বলেন: 


Ir Ll dati ESL MESA সী তেজ ১) 


“আর যদি আশঙ্কা কর যে সুবিচার করতে পারবে না, তবে 
একজনকেই বা তোমাদের অধিকারভুক্ত দাসীকেই গ্রহণ কর।”1% 
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে 
উত্তম উপদেশ ও নির্দেশনা প্রদান করেছেন, তিনি বলেন: 


(lily). 0 ১৯360 39০৯২০০৩99০ । 


“তোমাদের মাঝে সে ব্যক্তিই উত্তম, যে ব্যক্তি তোমাদের মধ্যে তার 


1% সুরা আন-নিসা, আয়াত: ৩ 
132 


পরিবারের কাছে সবচেয়ে উত্তম।”1%, 


৫. তার কোনো গোপন বিষয় প্রকাশ না করা এবং তার মধ্যকার 
কোনো দোষোর আলোচনা না করা; কেননা, সে তার বিশ্বস্ত 
তত্বাবধায়ক এবং তাকে দেখাশুনা ও রক্ষা করার ব্যাপারে দায়ী 
ব্যক্তি। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


SGA এ] ৩৪১ 0201 2201 ES £75 dl 35 ০০৩ 2 82 Sl 

(4৮ ly). CBT PS SS ৮) ৪০3 
“কিয়ামতের দিন আল্লাহর নিকট মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম হবে 
এ ব্যক্তি, যে তার স্ত্রীর সাথে শয্যা গ্রহণ করে এবং তার স্ত্রীও তার 


সাথে শয্যা গ্রহণ করে; অতঃপর তাদের পরস্পরের গোপন বিষয় 
লোকদের নিকট প্রকাশ করে দেয় ।”'*% 


দ্বিতীয়ত: স্ত্রীর উপর স্বামীর অধিকার: 
স্ত্রীর উপর ওয়াজিব হলো তার স্বামীর সাথে নিম্নোক্ত অধিকার ও 


195 ত্ববারানী রহ. হাদিসটি ‘হাসান’ সনদে বর্ণনা করেছেন। 


1% মুসলিম, হাদিস নং- ৩৬১৫ 
133 


আদবসমূহ রক্ষা করে চলা: 


১. আল্লাহ তা'আলার অবাধ্যতা নেই এমন সকল ক্ষেত্রে তার 
আনুগত্য করা; আল্লাহ তা'আলা বলেন: 


[৮:০0] রুপ 5০ 155 ১৪ + gl ৩৬ } 


“যদি তারা তোমাদের অনুগত হয়, তবে তাদের বিরুদ্ধে কোন পথ 
অন্বেষণ করো না।”” আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


24 25 ৩৩৬৪ ৩৩ এ নও 459 BLS 8291 CS NB) 0 
(ads Fen). Om 23 $৮ iS 


“যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার বিছানায় ডাকে, তারপর সে 
তার কাছে না আসে এবং স্বামী তার প্রতি অসন্তুষ্ট অবস্থায় রাত 
কাটায়, তাহলে ফেরেশতাগণ সকাল হওয়া পর্যন্ত তাকে অভিশাপ 
দিতে থাকে ।”% তিনি আরও বলেন: 


1% সুরা আন-নিসা, আয়াত: ৩৪ 


19 বুখারী, হাদিস নং- ৩০৬৫; মুসলিম, হাদিস নং- ৩৬১৪ 
134 


1899 543 89৮01 55৭ ৯৭ 2৮5 ৩1০্পি তা ES 2 
(21595 593১) 
“আমি যদি কোনো ব্যক্তিকে অপর কোনো ব্যক্তিকে সিদজা করার 


সিজদা করার জন্য ।”1% 


২. স্বামীর মান-সম্মান ও মর্যাদা রক্ষা করা এবং তার ধন-সম্পদ, 
সন্তানসন্ততি ও ঘরের সকল বস্তুর রক্ষণা-বেক্ষণ করা; কেননা, 
আল্লাহ তা'আলা বলেন: 


[Yt L(A 525 ৩ ৪] ৫১5৪০ ৪০৫ ৫১১০৩) 


“কাজেই পৃণ্যশীলা স্ত্রীরা অনুগতা এবং লোকচক্ষুর আড়ালে আল্লাহর 
হেফাযতে তারা হেফাযত করে।”% আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(০১৩ ৩০০) ০4895 ক ৬৪ ডু ৪৪5 8299 । 
1% আবু দাউদ ও হাকেম; আর তিরমিযী রহ. হাদিসটিকে সহীহ বলেছেন। 


2০ সূরা আন-নিসা, আয়াত: ৩৪ 
135 


“আর স্ত্রী তার স্বামীর ঘর ও সন্তানের ব্যাপারে দায়িত্বশীল ।”£1 তিনি 
আরও বলেন: 


3৬২০-৯০০৪৬০০৪ 9৯৮২ ৩ 9৮5০৪, 
(৪০০১১)-৩৯০৬৪১০০৪৪ 


“আর তাদের উপর তোমাদের অধিকার হল: তারা তোমাদের 
অপছন্দনীয় ব্যক্তিদের দ্বারা তোমাদের বিছানা কলুষিত করবে না; 
আর তারা তোমাদের অপছন্দনীয় ব্যক্তিকে তোমাদের বাড়িতে 
প্রবেশের অনুমতি দেবে না।”202 


৩. তার স্বামীর ঘরে অবস্থান করা; সুতরাং সে তার স্বামী কর্তৃক 
অনুমতি ও সন্তুষ্ট চিত্তে অনুমোদন দেয়া ছাড়া তার ঘর থেকে বের 
হবে না; তার দৃষ্টিকে নিম্নগামী করবে এবং কণ্ঠস্বরকে নীচু রাখবে; 
খারাপ কিছু থেকে তার হাতকে বিরত রাখবে এবং অশ্লীল ও মন্দ 
কথা বলা থেকে স্বীয় জবানকে হেফাযত করবে; আর স্বামীর 
আত্মীয়-স্বজনদের সাথে উত্তম ব্যবহার করবে, যাদের সাথে তার 


201 বুখারী, হাদিস নং- ৪৯০৪; মুসলিম, হাদিস নং- ৪৮২৮ 
202 তিরমিযী, হাদিস নং- ৩০৮৭ 
136 


স্বামী উত্তম আচরণ করে; কেননা, আল্লাহ তা'আলা বলেন: 
[rr ol CIN এ EH 55 35 ৬৪০5৮ ও 59) 


“আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহেলী যুগের 
প্রদর্শনীর মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।”*% আল্লাহ 
তা'আলা আরও বলেন; 


[২০১৯] 5৮55 GSH ০ ৩2৩ ১) 


“সুতরাং পর-পুরুষের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না, 
কারণ এতে যার অন্তরে ব্যাধি আছে, সে প্রলুব্ধ হয়।”%4 আল্লাহ 
তা'আলা আরও বলেন: 


HEALD 9১2 55521055814 ও বু 


“মন্দ কথার প্রচারণা আল্লাহ পছন্দ করেন না ।”*% আল্লাহ তা'আলা 
আরও বলেন: 


2 সুরা আল-আহযাব, আয়াত: ৩৩ 
2 সুরা আল-আহ্যাব, আয়াত: ৩২ 


25 সূরা আন-নিসা, আয়াত: ১৪৮ 
137 


GEE 3 86295 05252 ৯১১০ ৩০ PAS LEN 55 
5 ৫ রঃ 
[৮1:১০] Ee HE ৩ ১1 6৪2৩) 


“আর মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত 
করে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে; আর তারা যেন 
তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তবে যা সাধারণত প্রকাশ 
থাকে ”** আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


৩৮915 5১০৬ ০1915 5১০ 11595 1১] 21 2৮৭1০ 0 
(31/4501599)-॥ 0৬০ ৬৮৪ ও ৫4৬৪০ ৬৪ 


“সর্বোত্তম নারী সেই, যার দিকে যখন তুমি তাকাও, তখন সে 
আনন্দ দেয়; আর যখন তুমি নির্দেশ প্রদান কর, তখন সে তোমার 
আনুগত্য করে; আর যখন তুমি তার থেকে অনুপস্থিত থাক, তখন 
সে তার নিজের ব্যাপারে তোমাকে এবং তোমার সম্পদকে হেফাযত 
করে ।”2 তিনি আরও বলেন: 


১৪০১ এ) SA EIS ESSE Bc MIG UG এ 2495 ১) 
206 সুরা আন-নূর, আয়াত: ৩১ 


207 ত্ববারানী রহ. হাদিসটি ‘হাসান’ সনদে বর্ণনা করেছেন। 
138 


(9 ls ol). CUES ১8 


“তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মাসজিদসমূহে যাওয়ার 
ব্যাপারে বাধা প্রদান করো না; যখন তোমাদের কারও স্ত্রী মাসজিদে 
যেতে অনুমতি প্রার্থনা করে, তখন সে যেন তাকে নিষেধ না 
করে।”*% তিনি আরও বলেন: 


১১০১ pls ০3 ls oly). CU এ 53085530155) 
(547 
“তোমরা রাতের বেলায় নারীদেরকে মাসজিদে যাওয়ার অনুমতি 


দাও 1৮209 


(ঘ) নিকটাত্মীয়দের সাথে আদব: 


মুসলিম ব্যক্তি তার নিকটতম আত্মীয়স্বজন ও রক্ত-সম্পকীয় 
আত্মীয়দের সাথে অবিকল সেসব আদব রক্ষা করে চলবে, যেসব 
আদব সে তার পিতামাতা, সন্তানসন্ততি ও ভাই-বোনদের সাথে রক্ষা 


2 মুসলিম ও আহমাদ। 


209 মুসলিম, আহমাদ, আবু দাউদ ও তিরমিযী । 
139 


করে চলে; সুতরাং সে তার খালার সাথে তার মায়ের মত ব্যবহার 
করবে এবং তার ফুফুর সাথে তার বাবার মত ব্যবহার করবে; আর 
আনুগত্য, সদ্ব্যবহার ও ইহসান করার দিক থেকে মামা ও চাচার 
সাথে ঠিক তেমনি আচরণ করবে, যেমন আচরণ করবে পিতা ও 
মাতার সাথে। সুতরাং যার আত্মীয়তার বন্ধনে একই সূত্রে একত্রিত 
হয়ে গেছে মুমিন ও কাফির, তারা সকলেই তার নিকটতম বা রক্ত- 
সম্পকীয় আত্মীয় বলে বিবেচিত হবে, যাদের সাথে আত্মীয়তার 
সম্পর্ক রক্ষা করা, সদ্যবহার করা ওয়াজিব এবং যাদের প্রতি 
ইহসান করা আবশ্যকীয় কর্তব্য। আর তাদের সাথে অবিকল সেসব 
আদব ও অধিকার রক্ষা করে চলবে, যেসব আদব সে তার 
পিতামাতা ও সন্তানসন্ততির সাথে রক্ষা করে চলে; সুতরাং সে 
তাদের মধ্যকার বড়কে সম্মান করবে, ছোটকে মেহ করবে, তাদের 
অসুস্থজনকে সেবা করবে, ভাগ্যাহতকে শান্তনা দিবে ও দুর্ঘটানায় 
আহতকে সমবেদনা জ্ঞাপন করবে । তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক 
বজায় রেখে চলবে, যদিও তারা সম্পর্ক ছিন্ন করে; আর তাদের 
সাথে কোমল আচরণ করবে, যদিও তারা তার সাথে কঠোর আচরণ 
করে ও তার উপর অত্যাচার করে। আর এর প্রত্যেকটি বিষয়ই 


140 


আল-কুরআনের আয়াত ও হাদিসে নববী'র সাথে সঙ্গতিপূর্ণ; আল্লাহ 
তা'আলা বলেন: 


[১:০০] ESSN 3 SHS SH 20105) 


“আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর, যাঁর নামে তোমরা 
একে অপরের কাছে নিজ নিজ হক দাবী কর ।”*'ণ আল্লাহ তা'আলা 
আরও বলেন: 


[ve JN ATS S ০৪2 ৫5552 2০১৭ 099) 


“আর আত্মীয়রা আল্লাহর বিধানে একে অন্যের জন্য বেশি 
হকদার ।”21 আল্লাহ তা'আলা আরও বলেন: 


০ 


€ ও 2০950194555 ৪ GLA ওর ৪1৩০) 


[4:2] 


“সুতরাং অবাধ্য হয়ে মুখ ফিরিয়ে নিলে সম্ভবত তোমরা যমীনে 


210 সূরা আন-নিসা, আয়াত: ১ 


27 সূরা আল-আনফাল, আয়াত; ৭৫ 
141 


বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে।”££ আল্লাহ 
তা'আলা আরও বলেন: 


৪১২৯ GATE ০৩ ০৯ ও টি ¥ 


[YA PANO SAIS তে 3১15 


“অতএব আত্মীয়কে দাও তার হক এবং অভাবপগ্রস্ত ও মুসাফিরকেও। 
যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাদের জন্য এটা উত্তম এবং 
তারাই তো সফলকাম ।”23 আল্লাহ্‌ তা'আলা বলেন: 


[৭:১০] 3 ১ SEL ০৮০9 JA ১25 এম ৩1৩ 


“আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচারণ ও আত্মীয়-স্বজনকে দানের নির্দেশ 
দেন।”£+ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরও বলেন: 


22 2 5০ LE SP ৪7৭ ৯5৯ 
El ও) 5০ GING ভে ০150৯ ১৪ এঠা ১৩৪5৩ ৯ 


SH AL I ৩0৩ এসো ১০৩9 SL sl; 


22 সূরা মুহাম্মাদ, আয়াত: ২২ 
23 সুরা আর-রূম, আয়াত: ৩৮ 


24 সূরা আন-নাহল, আয়াত: ৯০ 
142 


[7 শা] 5 82815151421 


“আর তোমরা আল্লাহর ইবাদাত কর ও কোন কিছুকে তাঁর শরীক 
করো না এবং পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবপ্রস্ত, নিকট 
প্রতিবেশী, দুর-প্রতিবেশী, সংগী-সাথী, মুসাফির ও তোমাদের 
অধিকারভূক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করো।”%5 আল্লাহ 
তা'আলা আরও বলেন; 


19১89 4551১১55) ৬৩০০ 5A খা 9) লিক LSS ১) 
[ALAN 3) ৪১১০ NG 2 


“আর সম্পত্তি বন্টনকালে আত্মীয়, ইয়াতীম এবং অভাবপগ্রস্ত লোক 
উপস্থিত থাকলে তাদেরকে তা থেকে কিছু দিবে এবং তাদের সাথে 
সদালাপ করবে।”*:? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম 
বলেন: 


হু 


5 « ৬০ 92 ৩০০ ৩ ৬৪৪ 2৪ এ Js 4 458 ) 


25 সূরা আন-নিসা, আয়াত: ৩৬ 
25 সূরা আন-নিসা, আয়াত: ৮ 
143 


(53 2, ১৩ 9) . 45555 3255 ০3 ৫ 2202? ৬০; 


“আল্লাহ তা'আলা বলেন: আমি হলাম ‘রাহমান’, আর এটা হলো 
“রাহেম' (রক্ত-সম্পর্ক বা আত্মীয়তা), তার জন্য আমি আমার নাম 
থেকে একটি নাম উদ্ভাবন করেছি; যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা 
করবে, আমি তার সাথে সম্পর্ক রাখব; আর যে ব্যক্তি আত্মীয়তার 
সম্পর্ক ছিন্ন করবে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব।”2 অপর 
এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে তাঁর এক 
সাহাবী প্রশ্ন করলেন, কে সবচেয়ে বেশি সদ্যবহার পাওয়ার 
দাবিদার? তখন তিনি বললেন: 


(১ ৯১)-৭০০৪৪৩ নী ও kl Sc এন এআ । 


“তোমার মা, অতঃপর তোমার মা, অতঃপর তোমার মা, অতঃপর 
তোমার পিতা, অতঃপর তোমার নিকটাত্মীয় এবং নিকটাত্মীয় 8 
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল 
এমন আমল সম্পর্কে, যা জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম 


2? হাকেম ও আবু দাউদ (হাদিস নং- ১৬৯৬)। 


218 আবু দাউদ, হাদিস নং- ৫১৪১ 
144 


থেকে দূরে রাখবে; জবাবে তিনি বললেন: 


231 ০29 8৭ 359 DANS; Bi BAT MLSS 
(4৩ Gx). 


“তুমি আল্লাহর ‘ইবাদত করবে এবং তাঁর সাথে কোন কিছুকে শরীক 
করবে না; সালাত আদায় করবে; যাকাত প্রদান করবে; আর 
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে ।”*'” আর তিনি “খালা’ সম্পর্কে 
বলেন: 


(333 219 ১৬০১১) oD IE 


“খালার মর্যাদা তো মায়ের মর্যাদার মতই ।”22০ তিনি আরও বলেন: 


ডর 


LS; 885০: 9৬5 ৮৯9 ৬১ ৫ ০০০ ১০ al 48521 ) 


(৬১০1১ এও ৩2 ৬০০৩। 9) 


“মিসকীনকে দান করলে সাদকার সাওয়াব পাওয়া যাবে; আর 
আত্মীয়কে দান করলে দুটি প্রতিদান থাকবে: একটি দান করার, 


219 বুখারী, হাদিস নং- ১৩৩২; মুসলিম, হাদিস নং- ১১৩ 


2% বুখারী, হাদিস নং- ৪০০৫; আবু দাউদ, হাদিস নং- ২২৮২ 
145 


আরেকটি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার 1”! আসমা বিনতে আবি 
বকর সিদ্দীক রাদিয়াল্লাহু ‘আহুমা'র কাছে যখন তাঁর মা মক্কা থেকে 
মুশরিক অবস্থায় আগমন করলেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
'আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন: তিনি তাঁর মায়ের সাথে 
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন কিনা? তখন তিনি তাঁকে 
বললেন: 


(ads ৪০) এ po তি ) 
“হ্যাঁ, তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় 
রাখ |” 
(ও) প্রতিবেশীদের সাথে আদব: 


এক প্রতিবেশীর জন্য তার আরেক প্রতিবেশীর উপর যেসব অধিকার 
পুরাপুরিভাবে আদায় করা এবং একে অপরের সাথে যেসব আদব 
রক্ষা করে চলা ওয়াজিব, মুসলিম ব্যক্তি সেগুলোর যথাযথ স্বীকৃতি 
প্রদান করে; আর এটা এ জন্য যে, আল্লাহ তা'আলা বলেছেন: 


221 নাসায়ী, ইবনু মাজাহ ও তিরমিযী এবং তিনি হাদিসটিকে হাসান বলেছেন। 


222 বুখারী, হাদিস নং- ৫৬৩৪; মুসলিম, হাদিস নং- ২৩৭২ 
146 


20 


SA 3 4 SLI এটি ওঠা S45 ০51 এএ্গডি) 
LABS IE 538৩1 


নিকট প্রতিবেশী ও দুর-প্রতিবেশীদের প্রতি সদ্ব্যবহার করো |”) 
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


৯০ ওর 


(als Ge). ॥ 43522 28442 ৬ 2০ ১৩৪ ৪৮৪৪ (2৯ 495 ) 


“জিব্রাঈল আ. এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ 
দিতে থাকলেন; এমনকি আমার মনে হল, হয়ত তিনি প্রতিবেশীকে 
ওয়ারিশ বানিয়ে দিবেন ।”24 তিনি আরও বলেন: 


(aS ও ৮)- ৩০৩৭ SNUBS 408 beh ৩6 ৩5 ) 


“যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন তার 
প্রতিবেশীকে সম্মান করে।”** 


223 সূরা আন-নিসা, আয়াত: ৩৬ 
24 বুখারী, হাদিস নং- ৫৬৬৯; মুসলিম, হাদিস নং- ৬৮৫২ 


225 বুখারী, হাদিস নং- ৫৬৭৩; মুসলিম, হাদিস নং- ১৮২ 
147 


১. তাকে কথায় বা কাজের দ্বারা কষ্ট না দেওয়া; কারণ, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


(ale 3৯০)-1 0৩ এই 9৬ 9240 48১ ৬৫৯ ৩৪ ৬৪) 


“যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন তার 
প্রতিবেশীকে কষ্ট না দেয়।”2 তিনি আরও বলেন: 


৩4010৯53335: 41 558 9 DG ,১2% ৭ DG 35% ৭ 4 
(৬১৩9১) 61 BG ৩ ৩2 এও & 


“আল্লাহর শপথ! সে মুমিন নয়; আল্লাহর শপথ! সে মুমিন নয়; 
আল্লাহর শপথ! সে মুমিন নয়; জিজ্ঞেস করা হল: হে আল্লাহর 
রাসূল! কে সেই ব্যক্তি? তিনি বললেন: যার অনিষ্ট থেকে তার 
প্রতিবেশী নিরাপদ নয়।”£2 অপর এক হাদিসে এসেছে, একদল 
সাহাবী বললেন: 


UG ০৬০৯ ১৬১ ০৫201 ৮9 5001 0 2১৩ ০11 401 ৯১ b 


226 বুখারী, হাদিস নং- ৪৮৯০; মুসলিম, হাদিস নং- ১৮৩ 


2% বুখারী, হাদিস নং- ৫৬৭০ 
148 


(১2০1১ inl). US SF 


“হে আল্লাহর রাসূল! অমুক ব্যক্তি তো দিনে সাওম পালন করে এবং 
রাতে সালাত আদায় করে, অথচ তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়! 
তিনি বললেন: সে জাহান্নামে যাবে ।”228 


২. তার উপকার করা; আর এটা হবে_ যখন সে তার কাছ সাহায্য 
চাইবে, তখন সে তাকে সাহায্য করবে; যখন সহযোগিতা চাইবে 
সহযোগিতা করবে; যখন সে অসুস্থ হবে, তখন তার সেবা করবে; 
যখন সে আনন্দিত হবে, তখন তার আনন্দের অংশীদার হবে; আর 
যখন বিপদগ্রস্ত হবে, তখন তাকে সমবেদনা জ্ঞাপন করবে; যখন সে 
কোনো কিছুর অভাব অনুভব করবে, তখন তাকে সহযোগিতা 
করবে; তাকে আগে আগে সালাম প্রদান করবে; তার সাথে কোমল 
ব্যবহার করবে; তার সন্তানের সাথে কথা বলার সময় মমতা 
দেখাবে; যে পথে তার দীন ও দুনিয়ার কল্যাণ হবে, তাকে সে পথ 
দেখাবে; তার দিকে খেয়াল রাখবে এবং তার সীমানা সংরক্ষণ 
করবে; তার ভুল-ভ্রান্তি মার্জনা করবে এবং তার গোপন বিষয় 


228 আহমাদ ও হাকেম এবং হাদিসের সনদ সহীহ । 
149 


জানার চেষ্টা করবে না; তার ভবন বা চলার পথকে সংকীর্ণ করে 
দেবে না; ছাদের পানি নিষ্কাশনের নল দ্বারা বা ময়লা দ্বারা অথবা 
তার বাড়ির সামনে আবর্জনা নিক্ষেপ করার দ্বারা তাকে কষ্ট দেবে 
না; আর এসব কিছুর মানেই হল তার প্রতি ইহসান বা সদ্ব্যবহার 
করা, যে ব্যাপারে কুরআন ও হাদিসে নির্দেশ দেয়া হয়েছে; আল্লাহ 
তা'আলা বলেন: 


[FL ০4) 8 ১১) 
“আর তোমরা ... নিকট প্রতিবেশী ও দুর-প্রতিবেশীদের প্রতি 


সদ্যবহার করো ।”** আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 


(4০৮12) তাকী 1৬০৯৩ pS 408 ১৫868 ৬০ । 


“যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন তার 
প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে ।”2১০ 


229 সূরা আন-নিসা, আয়াত: ৩৬ 


230 মুসলিম, হাদিস নং- ১৮৫ 
150 


৩. তাকে ভালো ও কল্যাণকর কিছু দেয়ার মাধ্যমে সম্মান করা; 
কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


১১) 535 32809 0৬ 8১৩ 828 9151) 


“হে মুসলিম রমনীগণ! কোনো প্রতিবেশিনী যেন অপর 
প্রতিবেশিনীকে তুচ্ছজ্ঞান না করে, এমনকি বকরীর একটি ক্ষুর 
উপঢৌকন পাঠালেও নয়।৮1 তিনি আরও বলেন: 


১19১), 408 55569 5৬০৩ HSC 54872 ৩5151155810) 
(শি 


“হে আবূ যর! যখন তুমি তরকারি পাকাও, তখন তাতে একটু বেশি 
পানি দিয়ে ঝোল বাড়াও এবং তোমার প্রতিবেশিকে পৌঁছাও 1৮232 
ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন: আমার তো দুইজন প্রতিবেশী 
আছে, আমি তাদের কার কাছে উপঢৌকন পৌঁছাবো? তখন তিনি 


29 বুখারী, হাদিস নং- ২৪২৭ 


232 মুসলিম, হাদিস নং- ৬৮৫৫ 
15] 


(Sells). Ww ৬০৩ ul i! ) 


“উভয়ের মধ্যে যার ঘর তোমার বেশি কাছে হয়, তার কাছে 
পাঠাও 1৮233 


8. তাকে সম্মান ও কদর করা; সুতরাং সে তাকে খুঁটি গাড়তে 
নিষেধ করবে না এবং তাকে জিজ্ঞাসা না করে তার সাথে সংযুক্ত বা 
তার নিকটবর্তী কোনো কিছু বিক্রয় করবে না বা ভাড়া দেবে না; 
কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


গাড়তে নিষেধ না করে ।”2£ তিনি আরও বলেন: 


8199) 84415 ৮2০০ ৬ 42১৩ ০৯১1৬ ও 5৬ এ ৩৪ ৩০ ) 
(ক 


233 বুখারী, হাদিস নং- ২১৪০ 


234 বুখারী, হাদিস নং- ২৩৩১; মুসলিম, হাদিস নং- ৪২১৫ 
152 


“যে ব্যক্তির বাগানের প্রতিবেশী আছে, অথবা অংশীদার আছে, সে 
যেন তাকে না জানিয়ে তা বিক্রি না করে।”2১ 


দু'টি বিশেষ দৃষ্টি আকর্ষণী: 


প্রথমত: মুসলিম ব্যক্তি যখন তার প্রতিবেশীদের কাছে ভালো কিংবা 
মন্দ হবে, তখন সে নিজেই নিজেকে চিনতে পারবে; কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে প্রশ্নকারী 
ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন: 


৮: ৮ ইত, 8৬ BLE 25৬৬8 ঠা Sa Ht টি TPE 
1919 cs ০৪ 5৬ ০৪ ০ 1552 ৬১17৯ ০০০৮০ 12] ) 


(all). 5855 


“যখন তুমি তোমার প্রতিবেশীদেরকে বলতে শুনবে তুমি ভালো, 
তখন তুমি ভালো; আর যখন তুমি তাদেরকে বলতে শুনবে তুমি 
মন্দ, তখন তুমি মন্দ।”:১৫ 


235 হাকেম রহ. এবং তিনি হাদিসটিকে সহীহ বলেছেন। 


236 আহমাদ রহ. উৎকৃষ্ট সনদে হাদিসটি বর্ণনা করেছেন। 
153 


দ্বিতীয়ত: যখন কোনো মুসলিম ব্যক্তি তার প্রতিবেশীর দ্বারা 
দুর্ভোগের শিকার হবে, তখন সে যেন ধৈর্যধারণ করে; কারণ, তার 
ধৈর্যধারণ অচিরেই তার থেকে তার মুক্তির কারণ হবে; কেননা, 
জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার 
প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করলে তিনি তাকে উদ্দেশ্য করে 
বলেন: 


০4755 lS SEL CAL: BONN 3 এ এড Sol 
098 ard lo NT: Jd TD Le: O09 ১5০ ১০৬] ১৯ 
lol) STAB 45 3০৬৮০ ১১:৩০ ০১৬ nd La 


(১৩০ 


“তুমি ধৈর্যধারণ কর; অতঃপর চতুর্থ অথবা তৃতীয় বারে তিনি তাকে 
উদ্দেশ্য করে বলেন: তুমি তোমার মালমাত্তা রাস্তার মধ্যে ফেলে দাও, 
তারপর সে তাই করল; অতঃপর জনগণ তার পাশ দিয়ে পথ চলতে 
গিয়ে বলতে শুরু করল: তোমার কী হয়েছে? তখন সে বলল: তার 
প্রতিবেশী তাকে কষ্ট দিয়েছে; তারপর তারা বলতে শুরু করল: 
আল্লাহ তাকে 'লানত' করুন; তারপর তার প্রতিবেশী তার নিকট 


আসল এবং বলল: তুমি তোমার মাল ফিরিয়ে নাও; আল্লাহর কসম! 
154 


আমি তোমাকে আর কখনও কষ্ট দেব না।”27 
(চ) মুসলিম জাতির পরস্পরের মধ্যকার আদব ও অধিকারসমূহ: 


মুসলিম ব্যক্তি তার উপর তার অপর মুসলিম ভাইয়ের অধিকারসমূহ 
আদায় ও আদবসমূহ মেনে চলার আবশ্যকতার ব্যাপারে বিশ্বাস 
করে; সুতরাং সে তার মুসলিম ভাইয়ের সাথে আদবসমূহ রক্ষা করে 
চলবে এবং তার অধিকারসমূহ যথাযথভাবে আদায় করে দিবে; আর 
সে এটাও বিশ্বাস করে যে, এসব আল্লাহ তা'আলার ইবাদত এবং 
এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার নৈকট্য অর্জন করা যায়; 
কেননা, এসব অধিকার ও আদব আল্লাহ তা'আলা মুসলিম ব্যক্তির 
উপর বাধ্যতামূলক করে দিয়েছেন, যাতে সে তার মুসলিম ভাইয়ের 
সাথে এগুলো মেনে চলে; সুতরাং কোনো সন্দেহ নেই_ তার এ 
কাজ করাটা আল্লাহর আনুগত্য ও তাঁর নৈকট্য অর্জনের উপায় বলে 
গণ্য হবে। 


আর এসব আদব ও অধিকারের অন্যতম কিছু দিক নিম্নরূপ: 


23 ইবনু হিব্বান, আস-সহীহ, হাদিস নং- ৫২০ 
155 


১. যখন তার সাথে দেখা-সাক্ষাৎ হবে, তখন তার সাথে কথা বলার 
পূর্বেই তাকে সালাম প্রদান করবে; সুতরাং সে বলবে: ?১.. ' 
' 4১ ৮১) 9৮(আপনার উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত 
হউক); তারপর সে তার সাথে মুসাফাহা (করমর্দন) করবে এবং 
সালামের জবাব স্বরূপ বলবে: ' 62 48| ০৯১ 2১ ৯৪১৮৪" 
(আপনার উপরও শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত 
হউক); আর এটা এ জন্য যে, আল্লাহ তা'আলা বলেছেন: 


৯ এ 7 85 শিরিন টি 
[7:০০] ৬০১) 2 5 ৩-০উ 9০5 এও 9) 3 


“আর তোমাদেরকে যখন অভিবাদন করা হয়, তখন তোমরাও তার 
চেয়ে উত্তম প্রত্যাভিবাদন করবে অথবা সেটারই অনুরূপ করবে ।”£১১ 
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


.॥ 14৫0 06 02200 5592 0 5939 ৬৩ BSH 
(4৬ ৬৬০) 


2৪ সুরা আন-নিসা, আয়াত: ৮৬ 
156 


পদব্ৰজে আগমনকারী ব্যক্তি বসা ব্যক্তিকে এবং কম সংখ্যক লোক 
বেশি সংখ্যক লোককে সালাম প্রদান করবে ।”% তিনি আরও 
বলে ন্‌: 


24 


AE 0035 ১৮০০ ৬ a2 pla 2 ৩ম 8918) 


“ফেরেম্তাগণ এ মুসলিম ব্যক্তির ব্যাপারে বিস্ময় প্রকাশ করেন, যে 
আরেক মুসলিম ব্যক্তির পাশ দিয়ে চলে গেল, অথচ সে তাকে 
সালাম প্রদান করল না।”** তিনি আরও বলেন: 


(4৭৩ ৮০) DPS 050 ৪০৪ ৩৪ ফুঁ সি 2 ) 
“আর তুমি তোমার পরিচিত ও অপরিচিত সকল (মুসলিম) ব্যক্তিকে 
সালাম প্রদান করবে ।”2: তিনি আরও বলেন: 


৮১১). 555 9153 8০৫৪ ২১৪৬০ ICEL ৬০৮০ ৩৪ 0 


(১০০ 9৯৩ 9১19 ১০১51 


23 বুখারী, হাদিস নং- ৫৮৭৮; মুসলিম, হাদিস নং- ৫৭৭২ 
24 যাইন আল-ইরাকী বলেন: তার মূল সনদের ব্যাপারে আমার জানা নেই। 


24 বুখারী ও মুসলিম । 


157 


“যখনই দুইজন মুসলিম ব্যক্তি পরস্পর সাক্ষাৎ হওয়ার পর মুসাফাহা 
করে, তারা পরস্পর থেকে আলাদা হওয়ার আগেই তাদেরকে ক্ষমা 
করে দেয়া হয়।”*** তিনি আরও বলেন: 


৮9১)-॥ 2১4১ নস 9 DE BDL 63 DEL ডি 82) 
(S219 sl 


“যে ব্যক্তি সালাম দেয়ার পূর্বে কথা বলা আরম্ভ করে, তোমরা তার 
কথায় সায় দেবে না, যতক্ষণ না সে সালামের মাধ্যমে কথার সূচনা 
করে।”** 


২. যখন সে হাঁচি দিবে, তখন তার হাঁচির জবাব দিবে; অর্থাৎ সে 
যখন হাঁচি দেওয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ (0 444.) বলে আল্লাহ 
তা'আলার প্রশংসা করবে, তখন সে তাকে উদ্দেশ্য করে বলবে: 
'ইয়ারহামুকাল্লাহ' (2 97%) [অর্থাৎ আল্লাহ তোমার প্রতি রহম 
করুন]; আর তখন হাঁচিদাতা তার জবাব স্বরূপ আবার বলবে: ৮553" 
"ও এ (আল্লাহ আমাকে ও তোমাকে ক্ষমা করে দিন) অথবা 


2 আবূ দাউদ, ইবনু মাজাহ ও তিরমিযী 


24 ত্ববারানী ও আবু না'য়ীম; আর আলবানী হাদিসটিকে ‘হাসান’ বলেছেন। 
158 


বলবে: EG hess DUE" (আল্লাহ তোমাদেরকে হিদায়েত 
করুন এবং তোমাদের অবস্থাকে ভালো করে দিন)। কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


5:2৩ IAT Hs dh La: HM ois LEE Ki) ) 
12). ০৩০59 21785870225 ANDES এ TE KY dl 
(5 
“যখন তোমাদের কেউ হাঁচি দেয়, তখন সে যেন বলে: 
‘আলহামদুলিল্লাহ’ (48 4241) এবং তার ভাই বা সঙ্গী যেন তাকে 
বলে: " এ৷ ৩5" (অৰ্থাৎ আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ 
করুন); আর যখন সে তাকে 'ইয়ারহামুকাল্লাহ' (4 ৩%) বলবে, 
তখন সে যেন বলে: " 1 ০৮০ 2 (৫8০ " (আল্লাহ 
তোমাদেরকে হিদায়েত করুন এবং তোমাদের অবস্থাকে ভালো করে 
দিন)।”:+ আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: 


4d SFIS ES 22 Bly 4১০ Ml ৮০ 43810৯৮১9৫0 


24 বুখারী, হাদিস নং- ৫৮৭০ 
159 


(৬১০১ ১০১ %1 45১) । 452 ৩০৪৪ 31955 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, তখন 
তিনি তাঁর মুখের উপর হাত বা কাপড় রাখতেন এবং এর দ্বারা 
হাঁচির আওয়াজ নিম্নগামী করতেন ।”**5 


৩. যখন সে অসুস্থ হবে, তখন তার সেবা-যত্ করা এবং তার জন্য 
রোগমুক্তির দোয়া করা; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


BELEN om ASE ৭৯-১0-০০৪৪] ৮০০) IS 


(ads Fer). 0b Edd, ০৪2০ 2৬15 « 


+ es 


“এক মুসলিমের উপর অপর মুসলিমের পাঁচটি হক বা অধিকার 
রয়েছে: সালামের জবাব দেয়া, রোগীর সেবা করা, জানাযার সালাতে 
অংশ নেয়া, দাওয়াত কবুল করা এবং হাঁচির জবাব দেয়া।”£€ আর 


2 আবু দাউদ, হাদিস নং- ৫০৩১; তিরমিযী, হাদিস নং- ২৭৪৫ 


24 বুখারী, হাদিস নং- ৫৮৭৮; মুসলিম, হাদিস নং- ৫৭৭২ 
160 


BUEN 5০801 Six ০০০ এ BL ৬০ Bl 0953) 
LES ০৬৩ 20519 79501 2১ NG sb ৩৮৪১ 
(৬১) ১19১) al 2১-৭। 


দিয়েছেন রোগীর সেবা করতে, জানাযার অনুসরণ করতে, হাঁচির 
জবাব দিতে, শপথ বা প্রতিজ্ঞা পূরণ করতে, মাযলুমকে সাহায্য 
করতে, দাওয়াত দাতার দাওয়াত কবুল করতে এবং ব্যাপকভাবে 
সালামের প্রচলন করতে ।”£% নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
আরও বলেন: 


(lly). sll SS SG abl 239201199 » 


“তোমারা রোগীকে দেখতে যাও বা সেবা কর, অভুক্তকে খাবার দাও 
এবং বন্দীদেরকে মুক্তি দাও।”2% আর আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা 
বলেন: 


Fe শা 


০৬৪] oa ০০5 291 ০৪০ ৬ ৩৫১০০ এ dl এত Hl Sl 


24 বুখারী, হাদিস নং- ৪৮৮০ 


24 বুখারী, হাদিস নং- ৫০৫৮ 
161 


উহ 
FE 


৬ 


৬। ১ il ‘ ee ৮৯১ ৫ ৬৩] এ 2 ) : : ৫53) 


(ads Fen). ০১5 ৭০525 


রোগীকে দেখতে গেলে তার উপর ডান হাত বুলাতেন এবং বলতেন: 


টিন 


25585 TIS TY 340 EH le PNAS UNS 280 
॥ (5 3১5 এ (হে আল্লাহ! হে মানুষের প্রভু! রোগ দূর কর, 
রোগমুক্তি দাও, তুমিই রোগমুক্তি দানকারী, কোনো রোগমুক্তি নেই 
তোমার রোগমুক্তি ছাড়া- যা কোনো রোগকে ছাড়ে না)।%2% 


8. সে যখন মারা যাবে, তখন তার জানাযায় হাযির হওয়া; কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


BEALS om ALS 4১৬১: FF পিসি LE 1৮) 
(ade ৮০) ১৫ Ab ৬৮৮৪৪) GENTE « 


“এক মুসলিমের উপর অপর মুসলিমের পাঁচটি হক বা অধিকার 
রয়েছে: সালামের জবাব দেয়া, রোগীর সেবা করা, জানাযার সালাতে 


249 বুখারী, হাদিস নং- ৫৪১১; মুসলিম, হাদিস নং- ৫৮৩৬ 
162 


অংশ নেয়া, দাওয়াত কবুল করা এবং হাঁচির জবাব দেয়া 1৮250 


৫. তার শপথ পূরণ করা, যখন সে কোন ব্যাপারে শপথ করে বসে 
এবং তাতে অবৈধ কোন কিছু না থাকে; সুতরাং সে যে কারণে শপথ 
করেছে, তা পূরণে সহযোগিতামূলক কাজ করবে, যাতে তার শপথ 
ভঙ্গ করতে না হয়; কারণ, বারা ইবন 'আযেব রাদিয়াল্লাহু “আনহু 
কর্তৃক বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেন: 


BEL ECG ০০০২০] ৪৩ ০০০ fs এ ০ এ) ০৯92) 


(lly). Dl 


দিয়েছেন রোগীর সেবা করতে, জানাযার অনুসরণ করতে, হাঁচির 
জবাব দিতে, শপথ বা প্রতিজ্ঞা পূরণ করতে, মাযলুমকে সাহায্য 
করতে, দা‘ওয়াত দাতার দা“ওয়াত কবুল করতে এবং ব্যাপকভাবে 
সালামের প্রচলন করতে ।”25 


2 বুখারী, হাদিস নং- ৫৮৭৮; মুসলিম, হাদিস নং- ৫৭৭২ 


251 বুখারী, হাদিস নং- ৪৮৮০ 
163 


৬. তাকে (ভালো) উপদেশ দেওয়া, যখন সে কোনো বিষয় বা 
ব্যাপারে উপদেশ বা পরামর্শ চায়; অর্থাৎ সে কোনো বিষয় বা 
ব্যাপারে যা উত্তম ও সঠিক মনে করবে, তা তাকে বলে দেবে; আর 
এটা এ জন্য যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


(sll). ij ০০:2৬ 1৬ es (০ 131) 


“যখন তোমাদের কেউ তার ভাইয়ের কাছে উপদেশ বা পরামর্শ 
চাইবে, তখন সে যেন তাকে ভালো উপদেশ দেয়।”2£ তিনি আরও 
বলেন: 


হি 54559 59605 548 : ৫ € 32:15 «sail Bl 
(০০০ oly). 95 ০95৮1 
“দীন হচ্ছে (জনগণের) কল্যাণ কামনা করা। আমরা জিজ্ঞেস 


করলাম, কার জন্য? তিনি বললেন: আল্লাহ, তাঁর কিতাব, তাঁর 


রাসূল, মুসলিম নেতৃবৃন্দ ও সমস্ত মুসলিমের জন্য ।”£ আর মুসলিম 
ব্যক্তি তো তাদের সকলের মধ্য থেকে একজন। 


25 বুখারী, কিতাবুল বুয়ু', বাব নং- ৬৮ 
25৪ মুসলিম, হাদিস নং- ২০৫ 
164 


৭. নিজের জন্য যা পছন্দ করবে, তার জন্যও তা পছন্দ করা এবং 
নিজের জন্য যা অপছন্দ করবে, তার জন্যও তা অপছন্দ করা; 
কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


25 ৩ 2 25. 55৯৮ 9 5 ৮৪৭ এক এ 0০185 ২ ) 


(1৩০৮ 5 ৬১৬৪] ০5১) 255৪ 


“তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না 
সে তার নিজের জন্য যা পছন্দ করবে, তার ভাইয়ের জন্যও তা 
পছন্দ করবে এবং তার নিজের জন্য যা অপছন্দ করবে, তার 
ভাইয়ের জন্যও তা অপছন্দ করবে ।”** তিনি আরও বলেন: 


2 42519 ১ | 122 4৪৮ 3559 ৮1069 DIG ৪ Gra ll 45 ) 


254 বুখারী, মুসলিম ও আহমাদ; তবে (4.453 ০১%; ১) কথাটি বুখারী ও 
মুসলিমে নেই; বরং তা ইমাম আহমাদ রহ. এর 'আল-মুসনাদ' এর মধ্যে 
রয়েছে, যার শব্দগুলো নিম্নরূপ: 

“তোমার নিজের জন্য তুমি যা পছন্দ করবে, জনগণের জন্যও তা পছন্দ করা 
এবং তোমার নিজের জন্য তুমি যা অপছন্দ করবে, তাদের জন্যও তা অপছন্দ 


করা ।” _ (হাদিস নং- ২২১৮৩)। 
165 


(ads G2) 0 0 নি এ 25 FIG ৮০ 


“পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি ও মায়া-মমতার দৃষ্টিকোণ থেকে 
গোটা মুসলিম জাতি একটি দেহের সমতুল্য; যখন তার একটি অঙ্গ 
ব্যথিত হয়, তখন তার গোটা শরীর তা অনুভব করে-_ সেটা জাগ্রত 
অবস্থায়ই হউক, কিংবা জ্বরের অবস্থায়।”£ তিনি আরও বলেন: 


ক Bs BY Ec BG 


(4৩ G2) UES 2 LE 0৪৫ si 582 ) 


“এক মুমিন অপর মুমিনের জন্য প্রাচীরস্বরূপ, এর এক অংশ অপর 
অংশকে শক্তিশালী করে ।”26 


৮. যেখানেই তার সাহায্য-সহযোগিতা পাওয়ার দরকার, সেখানেই 
তাকে সাহায্য করা এবং তাকে হেয় প্রতিপন্ন না করা; কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


LED 35 25501 8 ৩৬৫ ০ LE UE ৩৫ ৬! ৪০595 


255 বুখারী, হাদিস নং- ৫৬৬৫; মুসলিম, হাদিস নং- ৬৭৫১ 


25 বুখারী, হাদিস নং- ৪৬৭; মুসলিম, হাদিস নং- ৬৭৫০ 
166 


(ade 3০০) ০৮০ BS ১৩) 


“তুমি তোমার ভাইকে সাহায্য কর, চাই সে যালেম হউক অথবা 
মাযলুম; একথা বলার পর এক ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল! সে 
যদি মাযলুম হয়, আমি তাকে সাহায্য করব-_ এটা বুঝতে পারলাম; 
সে যালিম হলে আমি তাকে কিভাবে সাহায্য করব-_ সে ব্যাপারে 
আপনার অভিমত কী? তখন তিনি বললেন: তাকে যুলুম করা থেকে 
বিরত রাখ, বাধা দাও; এটাই হল তাকে সাহায্য করা ।”£ তিনি 
আরও বলেন: 


(ads Ge). ৮2 39০258৭5০2৭: dl ) 


“এক মুসলিম অপর মুসলিমের ভাই; সে তার প্রতি যুলুম করবে না, 
তাকে অপমান করবে না এবং তাকে তুচ্ছ জ্ঞান করবে না।”১১ 
তিনি আরও বলেন: 


ad ০০০০১৪০4৮১০ এ এক ৪০৮ ও ৪৮ 2০৪ ৯০৮ 3০1০৩) 
55৩ dm ভা ৩০ ৩০ 5০ এজ অর ০৮০০ ও DiS 3৮০০৮ 
25 বুখারী, হাদিস নং- ৬৫৫২ মুসলিম, হাদিস নং- ৬৭৪৭ 


25 বুখারী, হাদিস নং- ৬৫৫১; মুসলিম, হাদিস নং- ৬৭০৬ 
167 


০5 এ CE ৮০৮ এআ ১ 91০৮ ৪ এ ০০ se 


(ells) 


“যে কোনো মুসলিম ব্যক্তি অপর কোনো মুসলিমকে সাহায্য করবে 
এমন কোনো স্থানে, যেখানে তার চরিত্রকে কলুষিত করা হয় এবং 
তার সম্মানকে নষ্ট করা হয়, আল্লাহ তা'আলা তাকে এমন স্থানে 
সাহায্য করবেন, যেখানে সে তাঁর সাহায্য পাওয়াটাকে পছন্দ করবে। 
আর যে কোনো মুসলিম ব্যক্তি অপর কোনো মুসলিমকে অপমান 
করবে এমন কোনো স্থানে, যেখানে তার সম্মানকে নষ্ট করা হয়, 
আল্লাহ তা'আলা তাকে এমন স্থানে অপমানিত করবেন, যেখানে সে 
তাঁর সাহায্য পাওয়াটাকে কামনা করবে ।”? তিনি আরও বলেন: 


৭১১)-154531 0531 ৯৯5 ৬40 5 ৮৪৪ ৩৪5 ৬৪ 
(sll 
“যে ব্যক্তি তার ভাইয়ের মান-সম্মান নষ্ট করা থেকে নিজে বিরত 
থাকবে বা কাউকে বিরত রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে 


25 আহমাদ। 
168 


জাহান্নামে দেওয়া থেকে বিরত থাকবেন ।”2০০ 


৯. তাকে কোনো মন্দ কিছুর দ্বারা আক্রমণ না করা অথবা তাকে 
কোনো অপছন্দনীয় কিছুতে না জড়ানো; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


(4০০ ১3১)-25 ও 572 ll BE ৪ FE 


“প্রত্যেক মুসলিম ব্যক্তির রক্ত (জীবন), ধন-সম্পদ ও মান-সম্মান 
অপর সব মুসলিমের জন্য হারাম 1”: তিনি আরও বলেন: 


(১০১9 ১১)-0 ৩৮৪6৪ ১2232 
“কোনো মুসলিম ব্যক্তির জন্য অপর কোনো মুসলিমকে ভয় দোখানো 
বৈধ নয়।”ঃ তিনি আরও বলেন: 

(৯15১১) -4 8১8 IES 5 DAS ১542 8৫ 
“কোনো মুসলিম ব্যক্তির জন্য তার ভাইয়ের দিকে এমন দৃষ্টিতে 


2০ তিরমিযী, হাদিস নং- ১৯৩১ 
29 মুসলিম, হাদিস নং ৬৭০৬ 


2% আহমাদ ও আবু দাউদ এবং হাদিসটি সহীহ। 
169 


তাকানো বৈধ নয়, যে দৃষ্টি তাকে কষ্ট দেয়।”£ তিনি আরও বলেন: 


s 
পা পা 
ঁ 


(195১), 948৭1 ঠা ৮22 Dl 


“আল্লাহ তা'আলা মুমিনদের কষ্টকে অপছন্দ করেন।”££ নবী 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 


(ans 9৮০) ০0 5523 BU br Grill 25 85 sll 


“মুসলিম সেই ব্যক্তি, যার মুখ ও হাতের অনিষ্ট থেকে অন্যান্য 
মুসলিমগণ নিরাপদ থাকে ।”£% তিনি আরও বলেন: 


Sly ৮৯199১)-6 74৮45090107 4 35280 বা ৩5 3281) 
(15 


“মুমিন সেই ব্যক্তি, যার কাছে অন্যান্য মুমিনগণ তাদের জীবন ও 
সম্পদের ব্যাপারে নিরাপদে থাকে 126 


2 আহমাদ । 
2 আহমাদ রহ. উৎকৃষ্ট সনদে হাদিসটি বর্ণনা করছেন। 
265 বুখারী, হাদিস নং- ১০; মুসলিম, হাদিস নং- ১৭১ 


2 আহমাদ, তিরমিযী ও হাকেম এবং হাদিসটি সহীহ। 
170 


১০. তার সাথে বিনয়ী হওয়া এবং তার উপর অহঙ্কার প্রদর্শন না 
করা; আর নিজে বসার জন্য তাকে তার বৈধ বসার জায়গা থেকে 
উঠিয়ে না দেওয়া; কেননা, আল্লাহ তা'আলা বলেন: 


25 ৫ 55776472125, 3. BE ঠ ৬ 
BEE ১21 ০) 9৮) ও ০৪০ 85 HUIS ১০ 3) 


DAL O 25 JE 


“আর তুমি মানুষের প্রতি অবজ্ঞাভরে তোমার গাল বাঁকা কর না 
এবং যমীনে উদ্ধতভাবে বিচরণ কর না; নিশ্চয় আল্লাহ কোন উদ্ধত, 
অহঙ্কারীকে পছন্দ করেন না।”2% তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


৮6) 2 


১০১%৭১১)-। ১৮1০2 YN ES ৮০৪৮ ঠাপ ৪9 My 


“আল্লাহ তা'আলা আমার নিকট অহী পাঠিয়েছেন যে, তোমরা বিনয়ী 
হও, যাতে কেউ কারও উপর অহঙ্কার প্রকাশ না করে ।”* তিনি 
আরও বলেন: 


% সুরা লোকমান, আয়াত: ১৮ 


2 আবু দাউদ ও ইবনু মাজাহ এবং হাদিসটি সহীহ। 
171 


(০৮০ ৭2১)-॥ এ iad) Yas Sol ol Lo 


“যে কেউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় প্রকাশ করবে, আল্লাহ 
তা'আলা তার মর্যাদাকে সমুন্নত করবেন |”? তাছাড়া একথা সর্বজন 
বিদিত যে, নবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিমের 
সাথে বিনয়ী ছিলেন, অথচ তিনি হলেন নবী-রাসূলগণের সর্দার; 
তাছাড়া তিনি নিঃস্ব ও মিসকীনদের সাথে হাঁটতে এবং তাদের 
সমস্যা সমাধান করতে উদ্ধতভাব ও অহঙ্কার প্রদর্শন করতেন না, 
বরং তিনি বলতেন: 


ll SUS SEH ৭ ওঠ 49০ ও ) 


(৯13 এও cl 9) 


“হে আল্লাহ! তুমি আমাকে মিসকীন অবস্থায় বাঁচিয়ে রাখ, মিসকীন 
অবস্থায় মৃত্যু দান করিও এবং মিসকীনদের মাঝে আমার হাশরের 
ব্যবস্থা করিও।”*”০ তাছাড়া নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
আরও বলেন: 


269 তিরমিযী, হাদিস নং- ২০২৯ 


270 ইবনু মাজাহ ও হাকেম। 
172 


175 3517 52৫৪ ০4৫ 9 ১৮4৫ ৩৩ ১৩০ EIS BY 
(ale ৩৮০) ০॥1০2485 
“তোমাদের কেউ যেন কোনো ব্যক্তিকে তার জায়গা থেকে উঠিয়ে 


দিয়ে নিজে সেখানে না বসে; বরং তোমরা জায়গা বিস্তৃত করে দাও 
এবং ছড়িয়ে বসো।”271 


১১. তাকে তিন দিনের বেশি বিচ্ছিন্ন করে না রাখা; কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


015 bd ICEL : JG 5৭৪ 6 01724 52৮ IY 

(505 95) 0 BILAL ডিও ও 8 1 ০৪১4 
“কোনো মুসলিম ব্যক্তির জন্য তার কোনো মুসলিম ভাইকে তিন 
দিনের বেশি বিচ্ছিন্ন করে রাখা বৈধ নয়; তাদের উভয়ের মাঝে 


সাক্ষাৎ হয়, তখন একজন এ দিকে এড়িয়ে যায়, আরেকজন এ 
দিকে এড়িয়ে যায়; আর তাদের উভয়ের মধ্যে যে আগে সালাম 


27! বুখারী, হাদিস নং- ৫৯১৪; মুসলিম, হাদিস নং- ৫৮১২ 
173 


দিবে, সে-ই উত্তম বলে বিবেচিত হবে ।”% তিনি আরও বলেন: 
(4০০ oly) 0 04 40 50518585515 1 


আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও ।”273 


১২. তার গীবত না করা, অথবা তাকে হয়ে প্রতিপন্ন না করা, অথবা 
তার দোষ বর্ণনা না করা, অথবা তাকে উপহাস না করা, অথবা 
তাকে বিকৃত নামে না ডাকা, অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তার 
কোনো কথা ফাঁস না করা; কেননা, আল্লাহ তা'আলা বলেন: 


ESSA ESSE তি Lei MS) 
৩ কা ত্র Ik ৩৫৩ Lh EE ৫ NY; 
[Neola ১১2৯৫ 


“হে ঈমানদারগণ! তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাক; কারণ 
কোনো কোনো অনুমান পাপ এবং তোমরা একে অন্যের গোপনীয় 


272 বুখারী, হাদিস নং- ৫৮৮৩; মুসলিম, হাদিস নং- ৬৬৯৭ 


273 মুসলিম, হাদিস নং- ৬৭০১ 
174 


বিষয় সন্ধান করো না এবং একে অন্যের গীবত করো না। 
তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে? 
বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে কর।”*” আল্লাহ তা'আলা 
আরও বলেন: 


4 


9083121৯৮80 ৫৯ BEF এত ১5 জিও 
1 2 ৪৪ এই মারে ০ পি ৪2০ Ee) BL EE নে 
5855 V5 LES NIE NV) ৩৪৪ TE ৩ ৩. ৬ ৪০৯ ৩০ 2৮৪ 
3৮ 4913044095১ এা ৬৮৪ LE তং 


[Nil 


“হে ঈমানদারগণ! কোনো মুমিন সম্প্রদায় যেন অপর কোনো মুমিন 
সম্প্রদায়কে উপহাস না করে; কেননা, যাদেরকে উপহাস করা হচ্ছে 
তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে এবং নারীরা যেন 
অন্য নারীদেরকে উপহাস না করে; কেননা যাদেরকে উপহাস করা 
একে অন্যের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অন্যকে 
মন্দ নামে ডেকো না; ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট । আর যারা 


274 সুরা আল-হুজুরাত, আয়াত: ১২ 
175 


তওবা করে না তারাই তো যালিম।”, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
'আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


4৫০ এ এ 9৫5 8০04 559 BU: Gt Lal 55১0) 
22281455545 5 5 96 ৩1:$8%15 STG IE SLES: Fs 
1 ১819১). CLE 526 55520 5 ও LE 8৩19 


“তোমরা কি জান, গীবত কাকে বলে? সাহাবীগণ বললেন: আল্লাহ ও 
তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বলেন: তুমি তোমার ভাইয়ের এমন 
প্রসঙ্গ নিয়ে আলোচনা কর, যা সে অপছন্দ করে । বলা হল: আপনার 
কী অভিমত, আমি যা আলোচনা করলাম, তা যদি তার মধ্যে থেকে 
থাকে? তিনি বললেন: যেসব দোষ তুমি বর্ণনা করেছ তা যদি সত্যিই 
তার মধ্যে থেকে থাকে, তবেই তো তুমি তার গীবত করলে; যদি 
সেসব দোষ তার মধ্যে না থাকে, তাহলে তো তুমি তার প্রতি মিথ্যা 
অপবাদ আরোপ করলে ।”%€ আর তিনি বিদায় হাজ্জের ভাষণে 
বলেন: 


275 সূরা আল-হুজুরাত, আয়াত: ১১ 


276 মুসলিম, হাদিস নং- ৬৭৫৮ 
176 


১০: 22০ রিও Ae ৫ নি ৫ (20959 ৫ (০০১ যা ) 
47 Fe). lia 


“নিশ্চয়ই তোমার পরস্পরের রক্ত (জীবন), ধন-সম্পদ ও মান- 
সম্মান পরস্পরের জন্য হারাম ও সম্মানের যোগ্য, তোমাদের 


আজকের এ দিনের সম্মানের মতই ৷”*” নবী সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম আরও বলেন: 


(le 05১), (47532 22 425: 05 ১৮:01 BF 


“প্রত্যেক মুসলিম ব্যক্তির রক্ত (জীবন), ধন-সম্পদ ও মান-সম্মান 
অপর সব মুসলিমের জন্য হারাম” তিনি আরও বলেন: 


(i 09). il 251728 টা 58122 5 5551 শি ) 


“কোনো ব্যক্তির খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে তার 
মুসলিম ভাইকে হেয় প্রতিপন্ন করে ।”£” তিনি আরও বলেন: 


277 বুখারী, হাদিস নং- ১০৫; মুসলিম, হাদিস নং- ৪৪৭৭ 
27৪ মুসলিম, হাদিস নং- ৬৭০৬ 


29 মুসলিম, হাদিস নং- ৬৭০৬ 
177 


পা 


(aE 8252). BLS 241 53১) 
“চোগলখোর তথা পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না।”2৪০ 


১৩. অন্যায়ভাবে তাকে জীবিত অথবা মৃত অবস্থায় গালি না দেওয়া; 
কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


(ale FE) 0 52৫০ খু dd IN ০৩০) 


“মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া পাপ এবং তার বিরুদ্ধে লড়াই করা 
কুফরী”! তিনি আরও বলেন: 


9৮580155552 খুস্নিও ডি সত ৪29 
(dlls) -8 ৩৫ ৯৬ 


“কোনো ব্যক্তি যেন অপর কোনো ব্যক্তিকে ফাসেক অথবা কাফির না 
বলে; কারণ, সে ব্যক্তি যদি প্রকৃতই তা না হয়ে থাকে, তাহলে এ 


2৪০ বুখারী, হাদিস নং- ৫৭০৯; মুসলিম, হাদিস নং- ৩০৪ 


৪. বুখারী, হাদিস নং- ৬৬৬৫; মুসলিম, হাদিস নং- ২৩০ 
178 


অপবাদ তার নিজের ঘাড়ে এসে পড়বে ।”*** তিনি আরও বলেন: 


sl). 75020 ৪১৪০ এ ০৪০ G30 PE IG 5 ০০) 
(i 


“পরস্পরকে গালি প্রদানকারী দুই ব্যক্তির মধ্যে যে আগে গালি 
দিয়েছে, সে দোষী বলে গণ্য হবে, যতক্ষণ না নির্যাতিত ব্যক্তি (অর্থাৎ 
প্রথম যাকে গালি দেয়া হয়েছে) সীমা অতিক্রম করবে।”**3 নবী 
সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 


(৬১৩5১) 155 be এ) ০১1 EE 4 ‘ Sl YJ» 


“তোমরা মৃতদেরকে গালি দিয়ো না; কারণ, তারা যা কিছু করেছে, 
তার ফলাফলের কাছে পৌঁছে গেছে।”*%* তিনি আরও বলেন: 


এ ও 356 ৭0455 0:95 51899 FF 25 ০3 So) 


পি 2 এপ 


ও LAG LG LLG LG oS: ৩1481 


282 বুখারী, হাদিস নং- ৫৬৯৮ 
23 মুসলিম, হাদিস নং- ৬৭৫৬ 


284 বুখারী, হাদিস নং- ১৩২৯ 
179 


(৮৩ 82০) 


“কোনো ব্যক্তি কৰ্তৃক তার পিতামাতাকে গালি দেয়া কবীরা গুনাহের 
অন্তর্ভূক্ত! ক হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 
'আলাইহি ওয়াসাল্লাম! কোনো মানুষ কি তার পিতামাতাকে গালি 
দিতে পারে?! জবাবে তিনি বললেন: হ্যাঁ, সে অন্য কোনো মানুষের 
পিতাকে গালি দেয়, তখন এ ব্যক্তি তার পিতাকে গালি দেয় এবং 
সে অন্য ব্যক্তির মাকে গালি দেয়, তখন এ ব্যক্তি তার মাকে গালি 
দেয় ।”*285 


১৪. তাকে হিংসা না করা, অথবা তার ব্যাপারে খারাপ ধারণা পোষণ 
না করা, অথবা তাকে ঘৃণা না করা, অথবা তার পিছনে 
গোয়েন্দাগিরি না করা; কেননা, আল্লাহ তা“আলা বলেন: 


৫ 3385 58152 4 9137 32 ছিলো ME 

[৭৫ ৩৮০] ০৫ ৯৫৫ 26 ০7৪25 
“হে ঈমানদারগণ! তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাক; কারণ 
25 বুখারী, হাদিস নং- ৫৬২৮; মুসলিম, হাদিস নং- ২৭৩; হাদিসের শব্দগুলো 


ইমাম মুসলিম রহ. এর । 
180 


কোনো কোনো অনুমান পাপ এবং তোমরা একে অন্যের গোপনীয় 
বিষয় সন্ধান করো না এবং একে অন্যের গীবত করো না ।”25 
আল্লাহ তা'আলা আরও বলেন: 


[0:১1] OE ৮38 44৪০9 ৩৮০ 56 ৮৫৮০ বুনি ) 


“যখন তারা এটা শুনল, তখন মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ 
তাদের নিজেদের সম্পর্কে কেন ভাল ধারণা করল না।”% আর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(৮০ ২০০ 2 35519553935 ৯2০51595519 ৭3 ০8288 এ ) 
(৮৮০9১)-1 0614535592৯ 


“তোমরা পরস্পরের প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করো না, নকল 
ক্রেতা সেজে আসল ক্রেতার সামনে পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে বলবে 
না, পরস্পরের প্রতি ঘৃণা পোষণ করো না এবং পরস্পর পরস্পরের 
পিছনে লেগনা; আর তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে 


%6 সুরা আল-হুজুরাত, আয়াত: ১২ 
2* সুরা আন-নূর, আয়াত: ৯৭ 
181 


ও 1৮288 তিনি আরও বলেন: 
(aE 822). ৬৪৪৩। ১১৫৫ 980 69 5581 (০ ) 


“সাবধান! তোমরা অযথা ধারণা করা থেকে বিরত থাক; কেননা, 
অযথা ধারণা পোষণ করা সবচেয়ে বড় ধরনের মিথ্যা |”? 


১৫. তার সাথে ধোঁকাবাজি বা প্রতারণা না করা; কেননা, আল্লাহ 
তা'আলা বলেছেন: 


টি 21 কি £919:25লা ৩ 2598 ০] ৩৬০০ 39১৪ ও? 9 
[০:০১] O 3১৩3 


“আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় যা তারা 
করেনি তার জন্য; নিশ্চয় তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন 
করলো ।”2৩ আল্লাহ তা'আলা আরও বলেন: 


Rl 


52170586252 55155782527 


28৪ মুসলিম, হাদিস নং- ৬৭০১ 
29 বুখারী, হাদিস নং- ৪৮৪৯; মুসলিম, হাদিস নং- ৬৭০১ 


2 সূরা আল-আহযাব, আয়াত: ৫৮ 
182 


DNL Ce 


“আর কেউ কোনো দোষ বা পাপ করে পরে সেটা কোনো নির্দোষ 
ব্যক্তির প্রতি আরোপ করলে সে তো মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের 
বোঝা বহন করে।”%! আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


819১). 0 50918 32 ৮23 09105 FF 32) 


1, 


“যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, সে আমাদের দলভুক্ত 
নয়; আর যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে, সেও আমাদের 
দলভুক্ত নয়।৷”** তিনি আরও বলেন: 


পপ ৪224 


(ade 8862) 89৬ ৭:88 ০৬৩92) 


“তুমি যার সাথে ক্রয়-বিক্রয় কর, তাকে বল: কোনোরূপ ধোঁকাবাজি 


29 সূরা আন-নিসা, আয়াত: ১১২ 


292 মুসলিম, হাদিস নং- ২৯৪ 
183 


করবে না।” নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আরও 
বলেন: 


Css 


915552578৬8 45:50 552 Dl ৮৪5 26 ba Un 


(la ৪5১)-৭ কর ৩ 2 


“আল্লাহ তাঁর কোনো বান্দকে প্রজা সাধারণের তত্ত্বাবধায়ক বানাবার 
পর তাদের সাথে খিয়ানতকারী বা প্রতারণাকারী অবস্থায় যদি সে 
অবধারিত মৃত্যুর দিন মৃত্যুবরণ করে, তাহলে নিশ্চিতভাবে আল্লাহ 
তার উপর জান্নাত হারাম করে দেবেন।”24 তিনি আরও বলেন: 


(১9১ %155))-1 ৪ 20554959150 259 Ee ১2) 


“যে ব্যক্তি কারও স্ত্রী অথবা দাসীকে ধোঁকা দিয়ে তার চরিত্র নষ্ট 
করে, সে আমাদের দলভুক্ত নয়।”*% 


১৬. তার সাথে প্রতিশ্রুতি ভঙ্গ না করা, অথবা তার খিয়ানত না 


29 বুখারী, হাদিস নং- ২০১১; মুসলিম, হাদিস নং- ৩৯৩৯ 
24 মুসলিম, হাদিস নং ৩৮০ 


2% আবু দাউদ, হাদিস নং- ৫১৭২ 
184 


করা, অথবা তার সাথে মিথ্যা কথা না বলা, অথবা তার খণ 
পরিশোধ করার ক্ষেত্রে টাল-বাহানা না করা; কেননা, আল্লাহ 
তা'আলা বলেন: 


[৭543] 35821018775 জে 0) 
“হে মুমিনগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করবে।”** আল্লাহ 
তা'আলা আরও বলেন: 
[১4:30] { 1১:৩০ 0 ৯১২৪ ৩৯১9১ 
“আর তারা যখন প্রতিশ্রুতি দেয়, তখন তা পূর্ণ করে।”** তিনি 
আরও বলেন: 
[5:০3] © Vs ৩৫ Sal BLA 1255 


তলব করা হবে ।”** আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 


2% সূরা আল-মায়িদা, আয়াত: ১ 
2% সূরা আল-বাকারা, আয়াত: ১৭৭ 


2% সুরা আল-ইসরা, আয়াত: ৩৪ 
185 


বলেন: 


5 TALIS পর 22 


০৫ ০৫৩ 
197,554 4৮151 3৬ SFB: GES ES 9 0০ খু ও 


শা 


এ ৩৩৫ ১29 LE 0৪৬৩৫ এ ৬৪ 5 501) 


. (05 8252) 172 LOE BG 55 2৬ 
সিল EE লট লা সরাকলা 


“চারটি স্বভাব যার মধ্যে থাকে, সে হবে খাঁটি মুনাফিক । আর যার 
মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত 
মুনাফিকের একটি স্বভাব তার মধ্যে থেকে যাবে; স্বভাবগুলো হল: 
আমানত রাখলে খিয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, চুক্তি করলে 
ভঙ্গ করে এবং ঝগড়ায় লিপ্ত হলে অশ্লীল ভাষায় কথা বলে ।”2” নবী 
সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 


cod 033 


2৮28 ও 5 cael তি তেন 253 এ এত তি EU ৮2 


(gl ls) . 3721 


“আল্লাহ তা'আলা বলেন: কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির সাথে 


2% বুখারী, হাদিস নং- ৩৪; মুসলিম, হাদিস নং- ২১৯ 
186 


ঝগড়া করব: যে ব্যক্তি আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করল; যে 
ব্যক্তি কোনো আযাদ বা স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য ভোগ 
করল; আর যে ব্যক্তি কোনো শ্রমিককে কাজে নিযুক্ত করে তার কাছ 
থেকে পুরোপুরি কাজ আদায় করল, কিন্তু তার মজুরী বা পারশ্রমিক 
পরিশোধ করল না।”১০০ তিনি আরও বলেন: 


(ls Fe 2). EB Foils ৭5 20 95) 


“পাওনা আদায়ের ব্যাপারে ধনী ব্যক্তির টাল-বাহানা করাটা যুলুম। 
আর যদি কারোর খণকে অন্য (ধনী) ব্যক্তির কাছে হস্তান্তর করা 
হয়, তাহলে (খণ দাতা) এ স্থানান্তরকে খণ বলে মেনে নেয়া 
উচিত 1৮301 


১৭. তার সাথে সুন্দর ব্যবহার করবে; সুতরাং তার জন্য ভালো কিছু 
করবে এবং তাকে কষ্ট দেয়া থেকে বিরত থাকবে; আর তার সাথে 
সাক্ষ্যাৎ করবে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে-_ তার ভালো ব্যবহার গ্রহণ 
করে নিবে এবং মন্দ আচরণ ক্ষমা করে দিবে; আর তার নিকট যা 


০০ বুখারী, হাদিস নং- ২১১৪ 


20 বুখারী, হাদিস নং- ২১৬৬; মুসলিম, হাদিস নং- ৪০৮৫ 
187 


নেই সে বিষয়ে তার উপর চাপ সৃষ্টি করবে না; সুতরাং জাহেলের 
নিকট থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করবে না এবং নির্বাক ব্যক্তি থেকে 
ভাষা শিখবে না। কারণ, আল্লাহ তা'আলা বলেন: 


[15৭০১০১1৪৩4 ০০ bl; ০১2১9 গা ১) 


“মানুষের (চরিত্র ও কর্মের) উৎকৃষ্ট অংশ গ্রহণ করুন, সৎকাজের 
নির্দেশ দিন এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলুন।”১ঃ আর রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


2 


(৯5713 ৬১০। Ally). CS 


139৩৫ ৩ ৬০৪ Gh 


“তুমি যেখানেই থাক, আল্লাহকে ভয় কর; আর অসৎকাজ করলে 
তার পরপরই সৎকাজ কর, তাহলে তা মন্দ কাজকে নিশ্চিহ্ন করে 
দেবে; আর মানুষের সাথে সদ্যবহার কর ।”*% 


১৮. বড় হলে তাকে সম্মান করা; আর ছোট হলে তাকে স্নেহ করা; 


3 সুরা আল-আ'রাফ, আয়াত: ১৯৯ 


303 আহমাদ, তিরমিযী ও হাকেম। 
188 


কেননা, মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


3231221030) ০। ৩2০ 529 UP BPR ৩৪ ৩ ৩) 
(৬-৮০৩। 


“যে ব্যক্তি আমাদের বড়কে সম্মান করে না এবং ছোটকে ম্নেহ করে 
না, সে আমাদের দলভুক্ত নয়” তিনি আরও বলেন: 


(১১ ৯19১১)-।2001 LAN ৬১204: LES এ০। ০১৬৪ ৪1) 


“আল্লাহ তা'আলাকে সম্মান করার অন্যতম একটি উপায় হলো বৃদ্ধ 
মুসলিম ব্যক্তিকে সম্মান করা” তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন: ॥ % %্ ॥ অর্থাৎ 
বয়োজ্যেষ্ঠকে দিয়ে শুরু কর। হাদিসে প্রসিদ্ধ আছে যে, নবী 
সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের নিকট শিশুকে নিয়ে আসা হত 
তার জন্য বরকতের দো'য়া করার জন্য, অথবা তার নাম রাখার 
জন্য; তারপর তিনি তাকে তাঁর কোলে নিতেন, ফলে কখনও কখনও 
শিশু তাঁর কোলে পেশাব করে দিত। হাদিসে আরও বর্ণিত আছে: 


34 আবু দাউদ ও তিরমিযী এবং তিনি হাদিসটিকে ‘হাসান’ বলেছেন। 


305 আবু দাউদ রহ. হাদিসটি ‘হাসান’ সনদে বর্ণনা করেছেন। 
189 


তিনি যখন সফর থেকে আগমন করতেন, তখন শিশুরা তাঁর সাথে 
সাক্ষাৎ করত; ফলে তিনি তাদের জন্য থামতেন, তারপর 
জন্য; তারপর তিনি তাদের মধ্য থেকে কিছু অংশকে তাঁর সামনে 
রাখতেন এবং কিছু অংশকে তাঁর পেছনে রাখতেন; আবার তিনি 
তাঁর সাহাবীদেরকে নির্দেশ দিতেন শিশুদের কাউকে কাউকে (তাঁদের 
কোলে বা কাঁধে) বহন করার জন্য; আর শিশুদের প্রতি স্নেহ ও 
ভালোবাসার কারণেই নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এসব 
করতেন। 


১৯. নিজ থেকে তার প্রতি ইনসাফ করা এবং তার সাথে এমন 

ব্যবহার করা, যে ব্যবহার সে নিজে অন্যের কাছ থেকে আশা করে; 

কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

৩৫ 953]: ৮০৩৪ ৬১৩ এড 3৪ ৩৯ ও. পি এছ 3) 
(০৮19 Sel ly) ১41 455 ৬৩ ৪০ EY 


“বান্দা ততক্ষণ পর্যন্ত ঈমানকে পরিপূর্ণ করতে পারবে না, যতক্ষণ 
না তার মধ্যে তিনটি বৈশিষ্ট্যের সমাবেশ ঘটবে: ১. অভাবপ্রস্ত 


190 


অবস্থায়ও দান করা, ২. নিজ থেকে ইসনাফ করা, এবং ৩. সালামের 
প্রচলন করা ।”১০৫ তিনি আরও বলেন: 


নী 


4] 015 5 a 505 EL EG. ESE EG IGS Ye) 
.44413% 0 এক SH ০৪৪ ৫1585, 4953555৩৪৩০ 4০৭! 


(lls Loy) 


“যে ব্যক্তি মনে প্রাণে জাহান্নাম থেকে মুক্ত হতে এবং জান্নাতে 
প্রবেশ করতে চায়, তার যেন মৃত্য হয় এমন অবস্থায় যে, সে সাক্ষ্য 
দিচ্ছে যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এবং 
মানুষের সাথে এমন ব্যবহার করে, যে ব্যবহার সে নিজে অন্যের 
কাছ থেকে আশা করে ।”২% 


২০. তার ভুল-ভ্রান্তি ক্ষমা করা ও অভ্যন্তরীণ বিষয় গোপন রাখা 
এবং তার গোপন কথা কান পেতে না শুনা; কেননা, আল্লাহ তা'আলা 


306 ইমাম বুখারী রহ. হাদিসটি ‘আম্মার ইবন ইয়াসার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে 
“মাওকুফ' হিসেবে বর্ণনা করেছেন; আর আহমাদ রহ. "মারফু” হিসেবে বর্ণনা 
করেছেন (এখানে উল্লেখিত শব্দগুলো আহমাদ রহ. এর বর্ণনা)। 


07 খারায়েত্ী ও ত্ববারানী ৷ 
191 


বলেন: 


8. 2০ TE 


[) SUN © Hell CL এটা ৩1০5০ LE LE ¥ 


“কাজেই তাদেরকে ক্ষমা করুন এবং উপেক্ষা করুন। নিশ্চয়ই 
আল্লাহ মুহসিনদেরকে ভালবাসেন ।” আল্লাহ তা'আলা আরও 
বলেন: 


রর = গা, 5৯০৮০ 21০22 চনে > 3 ১১ 2৫2 
€ ১০০৮ SLM SAREE ৩5 এগ এ GE ৩৩) 
[NVA :5 401] 


“তবে তার ভাইয়ের পক্ষ থেকে কোনো ক্ষমা প্রদর্শন করা হলে 
যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সাথে তার রক্ত-বিনিময় 
আদায় করা কর্তব্য।”১0? তিনি আরও বলেন: 


টিয়া 
পর 


[৫:১৯] € 1৫০ 25553 0352 Y Js ds 
“তারা যেন ওদেরকে ক্ষমা করে এবং ওদের দোষ-ক্রটি উপেক্ষা 
করে। তোমরা কি চাও না যে, আল্লাহ্‌ তোমাদেরকে ক্ষমা 


308 সূরা আল-মায়িদা, আয়াত: ১৩ 


309 সূরা আল-বাকারা, আয়াত: ১৭৮ 
192 


করুন?” তিনি আরও বলেন: 


£ বু 2 
তি হু £ 


ddl Sle (8199 এও od ESS 01৩৯৫ ওযা ও) 
[1৭:১৯] ধ 8৯? এ 
“নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের 
জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি।”51: তাছাড়া 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
(ely) 75 285 শি 80190 Ug 
“আর আল্লাহ যে বান্দাকে ক্ষমার গুণে সমৃদ্ধ করেন, তাকে অবশ্যই 
সম্মান দ্বারা ধন্য করেন।”1£ তিনি আরও বলেন: 
(S410). 4৬ ৩২০ ৮০ bl 


“আর তোমার প্রতি যে যুলুম করে, তাকে তুমি ক্ষমা করা৷”; তিনি 


30 সূরা আন-নূর, আয়াত: ২২ 
31 সূরা আন-নূর, আয়াত: ১৯ 
5 মুসলিম, হাদিস নং- ৬৭৫৭ 


313 হাকেম। 
193 


আরও বলেন: 
(et) 0 FEDS 18591921৬১৪ Le FY 


“যে কোনো বান্দা দুনিয়াতে অন্য বান্দার দোষ-ক্রুটি গোপন রাখবে, 
কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তার দোষ-ত্রটি গোপন 
রাখবেন।”১4 তিনি আরও বলেন: 


৮০৩ পর 


2০১০০ 20115556125 & 3০3 ১৯১5 2955 ওম ৬2 75520) 
১5805485508 85 MD LORY 
29 Al SA). 55 BF 8৫ ১৪৪ 4০১5 MS 


(391১ 


“হে যারা মুখে ঈমান এনেছ, অথচ অন্তরে ঈমান প্রবেশ করেনি! 
তোমরা মুসলিমগণের গীবত করো না এবং তাদের গোপন বিষয়ের 
অনুসরণ করো না; কারণ, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন 
বিষয় খোঁজাখুঁজি করবে, আল্লাহ তা'আলাও তার গোপন বিষয়ের 
পিছনে লাগবেন; আর আল্লাহ যার গোপন বিষয়ের পিছনে লাগবেন, 


34 মুসলিম, হাদিস নং- ৬৭৬০ 
194 


সে তার ঘরের মধ্যে অবস্থান করলেও তিনি তা ফাঁস করে 
দিবেন।”১১ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 


FF ৬৫খ। 2৯ SES SRD LRG 8 ৬৯০৮ 41৫৭ ১5 
(dl). 298 


“আর যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথার দিকে কান লাগাল, অথচ 


তারা তা অপছন্দ করে, কিয়ামতের দিন তার কানে সীসা ঢেলে দেয়া 
হবে ।৮১6 


২১. তার কোনো প্রয়োজনে তাকে সহযোগিতা করা এবং তার 
কোনো প্রয়োজন পূরণে সম্ভব হলে তার জন্য সুপারিশ করা; কেননা, 
আল্লাহ তা“আলা বলেন: 


[৯৩৬] ৬5] ৬1৯১৯ 


“আর নেককাজ ও তাক্ওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে” 


315 তিরমিযী, আহমাদ আবু দাউদ। 
316 বুখারী, হাদিস নং- ৬৬৩৫ 


317 সুরা আল-মায়িদা, আয়াত: ২ 
195 


আল্লাহ তা'আলা আরও বলেন: 
[Ae 'শএএ] € ভিউ ৩০৪ HES ELS ৪৪5 LS 


“কেউ কোনো ভাল কাজের সুপারিশ করলে তাতে তার অংশ 
থাকবে৷”: আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


25৬5 নি এও ও 5 এ০। 232৮ ০৫ ৬9 59918 
35 34581 38 5 9] ১১ ও এ) খু BMG 48150 
(met). tas 


“যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির পার্থিব কষ্টসমূহের মধ্য থেকে 
একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ তা'আলা তার কিয়ামতের দিনের 
কষ্টসমূহের মধ্য থেকে একটি কষ্ট দূর করে দিবেন; আর যে ব্যক্তি 
কোনো অভাবীর অভাবের কষ্ট লাঘব করে দেয়, আল্লাহ তা'আলা 
দুনিয়া ও আখিরাতে তার অভাবের কষ্ট লাঘব করে দিবেন; আর যে 
ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির দোষ-ত্রটি গোপন করবে, আল্লাহ 


315 সূরা আ-নিসা, আয়াত: ৮৫ 
196 


তা'আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ-ত্রুটি গোপন করে রাখবেন; 
আর বান্দা যতক্ষণ তার মুসলিম ভাইয়ের সাহায্য করতে থাকে, 
আল্লাহও ততক্ষণ তার সাহায্য-সহযোগিতা করতে থাকেন৷” তিনি 
আরও বলেন: 


- G40, 


2 Le). (EL Gan ৩০৪ Bl ৬৪59 1958 iil 


“তোমরা সুপারিশ কর, প্রতিদান পাবে; আর আল্লাহ যা চান, তিনি 
তাঁর নবীর মুখ দিয়ে তা প্রকাশ করান।”১% 


২২. সে যখন আল্লাহর নামে আশ্রয় চাইবে, তখন তাকে আশ্রয় 
দেওয়া; যখন তার কাছে আল্লাহর নামে সাহায্য চাইবে, তখন তাকে 
দান করা; তার ভালো কাজের জন্য তাকে পুরস্কার দেওয়া অথবা 
তার জন্য দো'য়া করা; কেননা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


১55 029 ৭2০ 4১ ৬ 4৮৯৮৪ Db EEL ৩2) 
19 মুসলিম, হাদিস নং- ৭০২৮ 


20 বুখারী, হাদিস নং- ১৩৬৫; মুসলিম, হাদিস নং- ৬৮৫৮ 
197 


১3০০0১০১০১5 cal oly). 2৬6 ২ 07 BSH ES 
(22; 


“যে ব্যক্তি আল্লাহর নামে আশ্রয় চাইবে, তোমরা তাকে আশ্রয় দাও; 
আর যে ব্যক্তি তোমাদের কাছে আল্লাহর নামে সাহায্য চাইবে, 
তোমরা তাকে দান কর; আর যে ব্যক্তি তোমাদেরকে আহ্বান করবে, 
তোমরা তার ডাকে সাড়া দাও; আর যে ব্যক্তি তোমাদের উপকার 
করবে, তোমরা তাকে প্রতিদান দাও; আর যদি তাকে পুরস্কার 
দেওয়ার মত কিছু না পাও, তাহলে তোমরা তার জন্য এমনভাবে 
দো'‘য়া কর, যাতে তোমাদের মনের তৃপ্তি হয় যে, তোমরা তাদের 
প্রতিদান দিতে পেরেছ।”** 


(ছ) কাফিরের সাথে আচরণ: 


মুসলিম ব্যক্তি বিশ্বাস করে যে, ইসলাম ছাড়া সকল জাতি, দীন ও 
ধর্ম বাতিল এবং তার অনুসারীগণ কাফির । আর দীন ইসলাম হলো 
একমাত্র সত্য দীন এবং তার অনুসারীগণ হলেন মুমিন মুসলিম। 
কারণ, আল্লাহ তা'আলা বলেন: 


32 আহমাদ, আবু দাউদ, নাসায়ী ও হাকেম এবং সনদটি ‘হাসান’ পর্যায়ের । 
198 


[১৭:৩০ MALY Hf ০ ওত 


“নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র দীন।”** আল্লাহ 
তা'আলা আরও বলেন: 


re ও চা ও 585 এ ৬৪ ৩০ ES লা GE ES 5 ) 


“আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন গ্রহণ করতে চাইলে তা 
কখনো তার পক্ষ থেকে কবুল করা হবে না এবং সে হবে আখিরাতে 
ক্ষতিগ্রস্তদের অন্তৰ্ভুক্ত 1৮323 আল্লাহ তা'আলা আরও বলেন: 


৫ 
৮ 
রর 


(21 ০৮৪ 825 LE Ie 2255 ঠল 2 2122 রা? 
[কব Es LY 


“আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং 
তোমাদের উপর আমার নি'য়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য 


22 সুরা আলে ইমরান, আয়াত: ১৯ 


3% সূরা আলে ইমরান, আয়াত: ৮৫ 
199 


ইসলামকে দ্বীন হিসেবে পছন্দ করলাম ।”১2 


সুতরাং আল্লাহ তা'আলা কর্তৃক নাধিলকৃত এসব চিরন্তন সত্যবাণীর 
মাধ্যমে মুসলিম ব্যক্তি জানে যে, ইসলামপূর্ব সকল ধর্ম ইসলামের 
আগমনে "মানসুখ' বা রহিত হয়ে গেছে; আর ইসলাম হয়ে গেল 
গোটা মানবজাতির একমাত্র দীন বা জীবনবিধান; সুতরাং আল্লাহ 
তা'আলা কারও পক্ষ থেকে ইসলাম ব্যতীত অন্য কোনো দীনকে 
গ্রহণ করবেন না এবং ইসলাম ছাড়া আর অন্য কোনো শরী"য়তকে 
শরীয়ত হিসেবে পছন্দ করবেন না; আর সেখান থেকেই মুসলিম 
ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে যে, এমন প্রত্যেক ব্যক্তিই কাফির, যে 
ব্যক্তি ইসলামকে আল্লাহ তা'আলার জন্য দীন হিসেবে গ্রহণ করতে 
পারেনি। আর সে ‘কুফর’ বা কাফিরের সাথে নিম্নোক্ত আদবসমূহ 
রক্ষা করে চলবে: 


১. কুফরীকে স্বীকৃতি না দেওয়া এবং তাকে পছন্দ না করা; কারণ, 


'কুফর'কে পছন্দ করা কুফরী। 


324 সূরা আল-মায়িদা, আয়াত: ৩ 
200 


২. আল্লাহ তা'আলা কর্তৃক তাকে ঘৃণা করার কারণে তাকে ঘৃণা 
করা; কেননা, ভালোবাসা হবে আল্লাহর জন্য এবং ঘৃণা করাটাও হবে 
আল্লাহর উদ্দেশ্যে; আর আল্লাহ তা'আলাকে অস্বীকার করার কারণেই 
তিনি তাকে ঘৃণা করেন; সুতরাং মুসলিম ব্যক্তি কাফিরকে ঘৃণা 
করবে আল্লাহ তা'আলা কর্তৃক তাকে ঘৃণা করার কারণেই। 


৩. তার সাথে বন্ধত্ব ও ভালোবাসা স্থাপন না করা; কেননা, আল্লাহ্‌ 
তা'আলা বলেন: 


[A idle J 9১৫০ 9১১ ০৪ 21 929৫৭ 5৮28] ১3) 

“মুমিনগণ যেন মুমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না 

করে ।”:% আল্লাহ তা'আলা আরও বলেন: 

354255 BSE ৩5 6১৯% SI ও BU ৩৮০ CH এক ১) 
[থণ AA {te 2519 ৩ সি ০3606 

“আপনি পাবেন না আল্লাহ ও আখিরাতের উপর ঈমানদার এমন 


3% সূরা আলে ইমরান, আয়াত: ২৮ 
201 


রাসূলের বিরুদ্ধাচারণ করে- হোক না এ বিরুদ্ধাচারীরা তাদের পিতা, 
পুত্ৰ, ভাই অথবা এদের জ্ঞাতি-গোত্র 1৮326 


৪. তার সাথে ইনসাফপূর্ণ ব্যবহার ও ন্যায় আচরণ করা এবং সে 
যদি বিদ্রোহী না হয়, তাহলে তাকে কল্যাণকর সুযোগ সুবিধা প্রদান 
করা; কেননা, আল্লাহ তা'আলা বলেন: 


MSS SB SRA 25 SMS ৮98 জী ৬ 01423) 
[১:২০] © ৫৮৮৮৪ এ BTS) 61178, 889 2১5 


“দীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং 
তোমাদেরকে স্বদেশ থেকে বহিস্কার করেনি, তাদের প্রতি 
মহানুভবতা দেখাতে ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে 
নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদেরকে 
ভালবাসেন ৷”* সুতরাং এ সুস্পষ্ট আয়াতটি কাফিরদের সাথে ন্যায় 
ও ইনসাফপূর্ণ আচার-ব্যবাহারকে এবং তাদের উপকার করার 
বিষয়টিকে বৈধতা দিয়েছে; আর শুধু বিদ্রোহী কাফিরগণ ব্যতীত 


3% সুরা আল-মুজাদালা, আয়াত: ২২ 


3 সুরা আল-মুমতাহিনা, আয়াত: ৮ 
202 


বাকি সকল কাফিরই এ সুযোগ সুবিধা ভোগ করতে পারবে; আর 
যেসব কাফিরের জন্য বিশেষ রাজনৈতিক দর্শন ও নিয়মনীতির 
ব্যবস্থা থাকবে, তাদেরকে বিদ্রোহী বলে গণ্য করা হবে এবং তাদের 
ক্ষেত্রে বিদ্রোহীদের বিধান প্রযোজ্য হবে। 


৫. তার প্রতি সাধারণ সহানুভূতির সাথে করুণা করা, যেমন-__ সে 
ক্ষুধার্ত হলে তাকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা, তৃষ্ণার্ত হলে 
তাকে পানি পান করানো, অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা, 
বিপদ-মুসিবত ও দুর্যোগ থেকে রক্ষা করা এবং কষ্টকর বিষয় থেকে 
তাকে দূরে সরিয়ে রাখা; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


(৮5519 31৮4০) 5১) -॥ 5৭ & ৬5 ও 2 ০৪)৭। & ৩৪ 29 


“তুমি পৃথিবীতে যারা আছে, তাদের প্রতি দয়া কর, তাহলে আকাশে 
যিনি আছেন, তিনি তোমার প্রতি দয়া করবেন ।”১8 তিনি আরও 
বলেন: 


38 তববারানী ও হাকেম এবং হাদিসটি সহীহ । 
203 


(al ০৪3 Aly) IIB BS G3 ও) 
“প্রাণী মাত্রকেই পানি পান করানোর মধ্যে সাওয়াব রয়েছে ।”5% 


৬. যদি সে বিদ্রোহী না হয়ে থাকে, তাহলে তার সম্পদ, জীবন বা 
সম্মানের ব্যাপারে তাকে কষ্ট না দেওয়া; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


2০5 ৬০৪ 62801 এ ৪11 ৬১৩৪ 5: dy ১৩৩ 4০ ০৯5) 


z 
Fp 


(৮৮95১) ০1194 ১৬ ৬০০৪ 


“আল্লাহ তা'আলা বলেন: হে আমার বান্দারা! আমি নিজের উপর 
যুলুমকে হারাম করে রেখেছি এবং তোমাদের মধ্যেও তা হারাম 
করেছি; সুতরাং তোমরা পরস্পর যুলুম করো না।” তিনি আরও 
বলেন: 


(x2 | ১19১) (22580 5 শিরিন 3 পু ঠা 82 ) 
“যে ব্যক্তি কোনো যিম্মীকে (অমুসলিম নাগরিককে) কষ্ট দিবে, 


3 আহমাদ ও ইবনু মাজাহ এবং হাদিসটি সহীহ। 


30 মুসলিম, হাদিস নং- ৬৭৩৭ 
204 


কিয়ামতের দিন আমি তার বিপক্ষে দাঁড়াবো ৮১3! 


৭. তাকে হাদিয়া বা উপহার সামগ্রী প্রদান করা, তার দেয়া উপহার 
গ্রহণ করা এবং সে যদি কিতাবী তথা ইহুদী বা খিষ্টান হয়, তাহলে 
তার তৈরি করা খাবার খাওয়া বৈধ; কেননা, আল্লাহ তা'আলা বলেন: 


OEE ৫41 ৩৩৩৩9) ও ও 9 


জন্য হালাল ।”** তাছাড়া সহীহভাবে বর্ণিত আছে যে, মদীনাতে নবী 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে ইহুদীর খাবার গ্রহণের জন্য 
দাওয়াত করা হয়, তারপর তিনি সে দাওয়াত গ্রহণ করেন এবং 
তাঁর উদ্দেশ্যে পরিবেশিত তাদের খাবার থেকে তিনি খাবার গ্রহণ 


333 
করেন। 


৮. মুমিন রমনীকে তার নিকট বিয়ে না দেওয়া, যদিও কিতাবী 
(ইহুদী বা খ্ৰিষ্টান) রমনীদেরকে বিয়ে করা বৈধ; কেননা, আল্লাহ 


31 খতিব এবং হাদিসটি দুর্বল। 
332 সূরা আল-মায়িদা, আয়াত: ৫ 


33 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১৫০ 
205 


তা'আলা মুমিন রমনীকে কাফিরের সাথে বিয়ে দেয়ার ব্যাপারে 
সাধারণভাবে নিষেধ করে বলেন: 

[৭:০০] 88 59 2 ১৩৯৬১ 3৯ 
“মুমিন নারীগণ কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিরগণ মুমিন 
নারীদের জন্য বৈধ নয়।”** আল্লাহ তা'আলা আরও বলেন: 

[থ) 5১80] 4 1558 8৮ SEIS YS 3 


“আর ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষদের সাথে তোমরা বিয়ে 
দিও না।”১১, তাছাড়া মুসলিম পুরুষ কর্তৃক কিতাবী নারীকে বিয়ে 
করার বৈধতার ব্যপারে আল্লাহ তা'আলা বলেন: 


৮7 ভি HES ০৪ 9015 SI 35 2:16 22 ) 
[০ SUN 9531 TS ভু টি 9০৮52 ডি 93 রি 
“আর তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের 


সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হল যদি তোমরা 


34 সুরা আল-মুমতাহিনা, আয়াত: ১০ 
5 সূরা আল-বাকারা, আয়াত: ২২১ 
206 


তাদের মোহর প্রদান কর বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন 
প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়।”১১ 


৯. যখন সে হাঁচি দিবে এবং “আলহামদুলিল্লাহ (4) 421) বলে 
আল্লাহ তা'আলার প্রশংসা করবে, তখন তার হাঁচির জবাব দেবে এই 
বলে: "৫০৩ ০৯০৪9 41142" (আল্লাহ তোমাদেরকে হিদায়েত 
করুন এবং তোমাদের অবস্থাকে ভালো করে দিন); কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদীর নিকট হাঁচি 
দিয়েছিলেন এ প্রত্যাশায় যে, সে তাঁকে উদ্দেশ্য করে বলবে: 
'ইয়ারহামুকুমুল্লাহ' (%। 4০27) [অর্থাৎ আল্লাহ তোমার প্রতি রহম 
করুন]; তারপর তিনি তাকে উদ্দেশ্য করে বলবেন: 2 ১১%" 
" (০৩৩ ০ (আল্লাহ তোমাদেরকে হিদায়েত করুন এবং 
তোমাদের অবস্থাকে ভালো করে দিন) ৷’ 


১০. তাকে আগে সালাম না দেওয়া এবং সে যদি সালাম দেয়, 
তাহলে « els; » (তোমাদের উপরও) বলে তার জবাব দেওয়া; 


3% সূরা আল-মায়িদা, আয়াত: ৫ 


397 উদ্ধৃত, আবূ বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১৫১ 
207 


কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
এও ৬)-12৮455-896 DESY Bil Ls 
“যখন ইহুদী ও খ্রিষ্টানরা তোমাদেরকে সালাম প্রদান করে, তখন 


তোমরা বল: £5 (তোমাদের উপরও) ৷”** 


১১. তার সাথে রাস্তায় চলার সময় তাকে সবচেয়ে সংকীর্ণ রাস্তায় 
চলতে বাধ্য করা; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেন: 


25০৬ BB GAIL BB SLL ৬ ৭3 5801 LS YO 
(Sl ১১519 dl) Cail | 
“তোমরা ইহুদী ও খিষ্টানদেরকে আগে আগে সালাম দিয়ো না; আর 


যখন পথে তাদের কারোর সাথে তোমাদের দেখা হবে, তখন তাকে 
সংকীর্ণ পথের দিকে যেতে বাধ্য করো” 


১২. তার বিপরীত কাজ করা এবং তাকে অনুকরণ ও অনুসরণ না 


338 বুখারী, হাদিস নং- ৬৫২৭; মুসলিম, হাদিস নং- ৫৭৮০ 
339 মুসলিম (হাদিস নং- ৫৭৮০), আবু দাউদ (হাদিস নং- ৫২০৫) ও ত্ববারানী। 
208 


করা, যেমন-_ দাড়ি লম্বা করা, যখন সে তা মুগ্ডন করে ফেলে; 
দাড়িতে রঙ করা, যখন সে তা রঙ করে না; অনুরূপভাবে পোশাক 
পরিধানের ব্যাপারেও তার বিপরীত করা; কেননা, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


১৪১ % 5 al a2). ১৬5 %৪ 25 ৬2 )). 


“যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে, তবে সে তাদেরই অন্তর্ভুক্ত 
হয়ে যায়।”+ তিনি আরও বলেন: 


405822). 6 GMB ০০)7381152159475015059), 


“তোমরা মুশরিকদের বিপরীত করবে, তোমরা গোঁফ ছোট করবে 
এবং দাড়ি লম্বা রাখবে ৷”: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লাম আরও বলেন: 


3৬০০1 ০)-৭ 29০ 3১০৭ এও সি Sy 


2 


34) আহমাদ, আল-মুসনাদ: ২ / ৫০; আবু দাউদ, হাদিস নং- ৪০৩৩ 


341 বুখারী, হাদিস নং- ৫৫৫৩; মুসলিম, হাদিস নং- ৬২৫ 
209 


“নিশ্চয়ই ইয়াহুদী ও খিষ্টানগণ (দাড়ি ও চুলে) রঙ বা খেযাব লাগায় 
না; অতএব, তোমরা (রঙ বা খেযাব লাগিয়ে) তাদের বিপরীত কাজ 
কর।”£ অর্থাৎ দাড়ি অথবা মাথার চুলকে হলুদ অথবা লাল রঙ 
দ্বারা খেযাব করা; কেননা, কালো রঙ দ্বারা খেযাব করতে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন; ইমাম মুসলিম রহ. 
কর্তৃক বর্ণিত হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেন: 


09050015515 5598 (৬৪০৭ Gall) SA RE 


“তোমরা এই সাদা চুলকে কোনো কিছু দ্বারা পরিবর্তন কর এবং 
কালো রঙ ব্যবহার করা থেকে দূরে থাক ।”*? 


(জ) জীবজন্তর সাথে আচরণ: 


মুসলিম ব্যক্তি অধিকাংশ প্রাণীকেই সম্মানিত সৃষ্টি বলে বিবেচনা 
করে; সুতরাং আল্লাহ তা'আলা কর্তৃক তার প্রতি করুণা করার 
কারণে সেও তার প্রতি দয়া বা করুণা করবে এবং তার প্রতি 


32 বুখারী, হাদিস নং- ৩২৭৫; মুসলিম, হাদিস নং- ৫৬৩২ 


343 মুসলিম, হাদিস নং- ৫৬৩১ 
210 


নিম্নোক্ত আদবসমূহ রক্ষা করে চলবে: 


১. যখন তার ক্ষুধা ও পিপাসা হয়, তখন খাবার ও পানীয়" ব্যবস্থা 
করা; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


৯1০৯0 গিলে 5S ও 5. 
“প্রাণী মাত্রকেই পানি পান করানোর মধ্যে সাওয়াব রয়েছে ।”১44 
তিনি আরও বলেন: 
(০ ৩ ৬০৬] 9 91049 ১১) Sp ১ ৮৮০৫১ ৩2) 


“যে ব্যক্তি অনুকম্পা প্রদর্শন করবে না, তার প্রতিও অনুকম্পা 
প্রদর্শন করা হবে না।”১ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
আরও বলেন: 


(Gall). 5001 & ৩০৪৪2 BING 
“তোমরা পৃথিবীতে যারা আছে, তাদের প্রতি দয়া কর, তাহলে 
544 আহমাদ, আল-মুসনাদ, হাদিস নং- ১৭৫৮৪ 


34 তববারনী রহ. হাদিসটি সহীহ সনদে বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী রহ. 


ভিন্ন শব্দে হাদিসটি বর্ণনা করেছেন। 
211 


আকাশে যিনি আছেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন ।”** 


২. তার প্রতি দয়াপরবশ ও সহানুভূতিশীল হওয়া; কারণ, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দেখলেন-_ তারা 
একটি জীবন্ত পাখিকে ধরে এনে তাদের তীর নিক্ষেপের লক্ষ্যবস্তু 
হিসেবে গ্রহণ করে তার প্রতি তীর নিক্ষেপ করছে, তখন তিনি 
বললেন: 


(০০৮১ Sl sl) ৮০৯ 05) লও Et IE ৩০ এ॥। ৩৭) 


“আল্লাহ তাআলা এ ব্যক্তির উপর অভিশাপ বর্ষণ করুন, যে জীবন্ত 
প্রাণীকে (তীর নিক্ষেপের) লক্ষ্যবস্তু বানিয়েছে।”:% তাছাড়া নবী 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম চতুষ্পদ জন্তুকে হত্যা করার জন্য 
আটক করে রাখতে নিষেধ করেছেন। আবার কোনো একদিন 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটি মা 
পাখি তার বাচ্চাদের খোঁজে বৃত্তাকারে উড়ছে, যে বাচ্চাগুলো 


246 তিরমিযী, হাদিস নং- ১৯২৪ 
34 আবু দাউদ, হাদিস নং- ২৬৭৭ এবং তিনি হাদিসটি সহীহ সনদে বর্ণনা 


করেছেন। 
212 


সাহাবীগণ তার বাসা থেকে ধরে নিয়ে এসেছে, এমতাবস্থায় তিনি 
বললেন: 


(১১১ 20d) ৩1৬49 9১ ৫ BAG ৮5 23 35) 


“কে এ পাখিটিকে তার সন্তান হারোনোর ব্যদনায় কষ্ট দিচ্ছে? 
তোমরা তার বাচ্চাকে তার নিকট ফিরিয়ে দাও ।”৮348 


৩. তাকে যবেহ বা হত্যা করার সময় দয়া প্রদর্শন করা; কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


EES BG ADSL AE BS 5৪ FB ৩০ এ Sp 


(laa tly) 25 009 47853০12০45 ৮০০ 


অত্যাবশ্যক করেছেন; সুতরাং তোমরা যখন কতল করবে, দয়ার্রতার 
সাথে কতল করবে; আর যখন যবেহ করবে, তখন দয়ার্রতার সাথে 
যবেহ করবে; আর তোমাদের সকলেই যেন তার ছুরি ধার দিয়ে নেয় 


$ আবূ দাউদ, হাদিস নং- ২৬৭৭ এবং তিনি হাদিসটি সহীহ সনদে বর্ণনা 


করেছেন। 
213 


এবং তার যবেহকৃত প্রাণীকে কষ্ট না দেয়”? 


৪. তাকে কোনো প্রকার শাস্তি না দেওয়া, চাই সে শাস্তি অভুক্ত 
রাখার মাধ্যমে হউক, অথবা প্রহার করার মাধ্যমে হউক, অথবা 
সাধ্যের বাইরে বোঝা চাপানোর মাধ্যমে হউক, অথবা তার অঙ্জহানির 
মাধ্যমে হউক, অথবা আগুনে পোড়ানোর মাধ্যমে; কেননা, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


টা টু পি ১৫ 8: 2 521৮ গ্রুপ 2 ১ ৪৩ ৮ এ 
০51৫৯ 3০9] ৬৪ ৬০৩০৬ ০০০৩ উপ ক 2০৯ dnl ২৭৮) 


৮০ কু 
টি 


“এক মহিলাকে একটি বিড়ালের কারণে শাস্তি দেয়া হয়েছে_ সে 
বিড়ালটিকে একাধারে বেঁধে রাখায় মারা গিয়েছিল, যার কারণে সে 
জাহান্নামে প্রবেশ করে । যখন সে তাকে আটকিয়ে রেখেছিল, তখন 
সে তাকে না খাদ্য ও পানীয় দিয়েছে, না তাকে যমীনের পোকা 
মাকড় খাওয়ার জন্য ছেড়ে দিয়েছে।”* তাছাড়া নবী সাল্লাল্লাহু 


249 মুসলিম, হাদিস নং- ৫১৬৭ 


350 বুখারী, হাদিস নং- ৩২৯৫ 
214 


‘আলাইহি ওয়াসাল্লাম কোনো এক পিঁপড়া অধ্যুষিত অঞ্চল দিয়ে পথ 
চলার সময় দেখতে পেলেন তাতে আগুন লাগিয়ে দেয়া হয়েছে, 
তখন তিনি বলেন: 


i ১৪১ % ১19১) 5 ॥)| 


“কে এগুলোকে পুড়িয়ে মারছে? আমরা বললাম: আমরা মারছি; 
তিনি বললেন: আগুনের মালিক (আল্লাহ তা'আলা) ব্যতীত কারও 
জন্য আগুন দ্বারা শাস্তি দেয়া সমীচীন নয়।”১৮ 


৫. ক্ষতিকর প্রাণীকে হত্যা করা বৈধ, যেমন-_ হিংস্র বা পাগলা 


কুকুর, বাঘ, সাপ, বিচ্ছু, ইদুর ইত্যাদি; কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
“আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


8009 ih ০০০ «21 789 ৩৯1 ও 0383 LB LE 
(০৮3 ৬০৬]৭১১)-॥ 350 50551 ৩৪ 


“পাঁচ প্রকার প্রাণী বেশি অনিষ্টকারী, এদেরকে হারাম শরীফের 


51 আবু দাউদ, হাদিস নং- ২৬৭৭ এবং হাদিসটি সহীহ। 
215 


বাইরে ও ভিতরে হত্যা করা যায়: সাপ, চিত্রা কাক, ইদুর, পাগলা 
কুকুর ও চিল ৷”? অনুরূপভাবে বিচ্ছকে হত্যা ও লা'নত করার 
বিষয়টিও নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে 
বর্ণিত হয়েছে। 


৬. জনস্বার্থে বা প্রশাসনিক প্রয়োজনে উট, ছাগল ও গরুর মত 
চতুষ্পদ জন্তুর কানে দাগ বা চিহ্ন দেওয়া বৈধ; কারণ, নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামকে তাঁর নিজ হাতে যাকাতের উটে চিহ্ন দিতে 
দেখা গেছে। তবে উট, ছাগল ও গরুর মত চতুষ্পদ জন্তু ব্যতীত 
অন্যান্য জীবজন্তর গায়ে দাগ বা চিহ্ন দেওয়া বৈধ নয়; কেননা, নবী 
সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম চেহারায় দাগ দেওয়া একটি গাধাকে 
দেখে বললেন: 


(৯৮95১) -। 4483 158 LG এয এ 3) 


“আল্লাহর অভিশাপ এ ব্যক্তির প্রতি, যে এ প্রাণীটির চেহারায় দাগ 
দিয়েছে।”১০১ 


352 বুখারী, হাদিস নং- ৩১৩৬; মুসলিম, হাদিস নং- ২৯১৯ 


353 মুসলিম, হাদিস নং- ৫৬৭৪ 
216 


৭. এসব জন্তুতে আল্লাহর ‘হক’ সম্পর্কে জানা, যাতে যখন তা 
যাকাতযোগ্য হয়, তখন তার যাকাত আদায় করা যায়। 


৮. আল্লাহ তা'আলার আনুগত্য বাদ দিয়ে এগুলো নিয়ে ব্যস্ত না 
থাকা, অথবা এগুলোর কারণে তাঁর স্মরণে উদাসীন না হওয়া; 
কারণ, আল্লাহ তা'আলা বলেন: 


€ ১৫১৩০ EON এগ ধা খাস রী পুরি) 
[9:0 UN] 

“হে মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন 

তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে।”** তাছাড়া 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া প্রসঙ্গে বলেছেন: 


fy 
LL 
5২ 


এ. 


12,339 ০3555 5৯23 ০৮158215১58 
ভিড টিনা 0 3529 ০৭ 


৩৫5 BIG ELST LIE 5550 El 95 ও) ৩৩৯ 
রা 294 SELES M56 ডা ৬56 55555 51305 44559 SYS 


4 সুরা আল-, আয়াত: 
217 


৩১৪৬৬ এ 3১৩৪ 8 ৮591055৩২০৯ SF 
০১০৬৮ 33 25) ৬4১ ৬৯ ০৪ ০3 ০৩০০9 SS 50 255 2 
DS ৫৯ ১০ ১৯২ 099 259917 450 ০৯55-/5 DY 8 


.( ol). ১, 


“ঘোড়া তিন প্রকার: (ঘোড়া পালন) একজনের জন্য পুণ্য, আরেক 
জনের জন্য (দারিদ্র্য ঢেকে রাখার বা আযাব থেকে) আবরণ স্বরূপ 
এবং অপর আরেক জনের জন্য পাপের কারণ । সে ব্যক্তির জন্য 
পুণ্য, যে আল্লাহর রাস্তায় (জিহাদ করার জন্য) ঘোড়াকে সদা প্রস্তুত 
রাখে এবং সে ব্যক্তি যখন লম্বা দড়ি দিয়ে ঘোড়াটি কোনো চারণভূমি 
বা বাগানে বেঁধে রাখে, তখন এঁ লম্বা দড়ির মধ্যে চারণভূমি বা 
বাগানের যে অংশ পড়বে তত পরিমাণ সাওয়াব সে পাবে; যদি 
ঘোড়াটি দড়ি ছিড়ে ফেলে এবং দুই একটি টিলা পার হয়ে কোথাও 
চলে যায়, তাহলে তার পদচিহ্ন ও গোবরগুলোও তার জন্য সাওয়াব 
হিসেবে গণ্য হবে; যদি কোনো নদী-নালায় গিয়ে পানি পান করে, 
মালিক যদিও পানি পান করানোর ইচ্ছা করে নাই, তাও তার নেক 
আমল বলে গণ্য হবে। আর যে ব্যক্তি নিজের স্বচ্ছলতার জন্য 
দারিদ্র্যের গ্লানি ও পরমুখাপেক্ষীতা থেকে নিজকে রক্ষা করার জন্য 


218 


ঘোড়া পালন করে এবং তার গর্দান ও পিঠে আল্লাহর যে হক রয়েছে 
তা ভুলে না যায় (অর্থাৎ যাকাত আদায় করে) তবে এই ঘোড়া তার 
জন্য আযাব থেকে রক্ষাকারী আবরণ স্বরূপ । আর যে ব্যক্তি অহঙ্কার, 
লোক দেখানো ও ইসলামের অনুসারীদের সাথে শত্রুতার জন্য ঘোড়া 
লালন-পালন করে, তাহলে এ ঘোড়া তার জন্য পাপের বোঝা 
হবে”? 


সুতরাং মুসলিম ব্যক্তি আল্লাহ তা'আলা ও তাঁর রাসূলের আনুগত্যের 
কারণেই জীবজন্তর সাথে এ আদবসমূহ রক্ষা করে চলবে; আর 
এসব আদব পালন করার দ্বারা নির্দেশ পালন হবে ইসলামী 
শরীয়তের ! পালন হবে দয়া ও করুনার বিধিবিধান ! পালন হবে 
মানুষ অথবা জীবজন্তরসহ প্রতিটি সৃষ্টির জন্য নির্ধারিত সার্বজনীন 
কল্যাণকর আইনকানুন !। 


355 বুখারী, হাদিস নং- ২২৪২, ২৭০৫ ও ৩৪৪৬ 
219 


সস 4 


220 


অষ্টম অধ্যায় 


দীনী ভাইদের সাথে আদব এবং আল্লাহর জন্য তাদেরকে 
ভালোবাসা ও ঘৃণা করা 


আল্লাহ তা'আলার প্রতি ঈমানের দাবি অনুযায়ী মুসলিম ব্যক্তি 
কাউকে ভালোবাসবে শুধু আল্লাহর জন্য এবং কাউকে ঘৃণা করবে_ 
তাও শুধু আল্লার জন্য; কারণ, আল্লাহ ও তাঁর রাসূলের পছন্দই তার 
পছন্দ এবং আল্লাহ ও তাঁর রাসূলের অপছন্দই তার অপছন্দ; সুতরাং 
আল্লাহ ও তাঁর রাসূলের ভালোবাসার কারণেই সে তাকে 
ভালোবাসবে এবং তার প্রতি তাঁদের ঘৃণার কারণেই সে তাকে ঘৃণা 
করবে; আর এ ব্যাপারে তার দলীল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
'আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলেছেন: 


(953 SENS 4654 2219 «425 A ES 
(১3 lls se 
“যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসল, আল্লাহর জন্য কাউকে 


221 


ঘৃণা করল, আল্লাহর জন্য কাউকে দান করল এবং আল্লাহর জন্য 
কাউকে দান করা থেকে বিরত থাকল, সে ব্যক্তি নিজ ঈমানকে 
পূর্ণতা দান করল।”% আর এর উপর ভিত্তি করে মুসলিম ব্যক্তি 
আল্লাহর সকল সংবান্দাকে ভালোবাসবে এবং তাদের সাথে বন্ধুত্ব 
স্থাপন করবে; আর আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ অমান্যকারী 
আল্লাহর সকল বান্দাকে ঘৃণা করবে এবং তাদের সাথে শত্রুতা 
পোষণ করবে; তাছাড়া এটা মুসলিম ব্যক্তিকে তার কোনো কোনো 
ভাইকে আল্লাহ তা'আলার উদ্দেশ্যে বেশি মহব্বত ও আন্তরিকতার 
কারণে ভাই ও বন্ধু বলে গ্রহণ করতে কোনো মানা নেই; কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের ভাই ও বন্ধু 
গ্রহণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করে বলেন: 


১০০19১)-48 উট 3০805 SS DT ৬। 
(৮5009 sll 
“মুমিন ঘনিষ্ঠ ও বন্ধত্বপূর্ণ ব্যক্তি; আর সে ব্যক্তির মধ্যে কোনো 


35 আবু দাউদ, হাদিস নং- ৪৬৮৩ 
222 


কল্যাণ নেই, যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ নয়।”১ তিনি আরও বলেন: 


15৯৪৯১5১৯৯০ 79 ৬৩৭৯ ৩৭ 2০৩ tal ৩১ ৩1) 
০৩5০4014559 ১933 42৮5 2591558555১ 2৬5 
cds lS ৩৯4৩০] ৭ 09 ৮৮ এ) ও Sn ০১: 

(SLs). JS hl 3 $522%9 


“আরশের চারিপাশে কতগুলো নূরের মিম্বার রয়েছে, যেগুলোর উপর 
একদল লোক অবস্থান করবে, যাদের পোশাকে নূর এবং 
চেহারাতেও নূর, তারা নবী নন এবং শহীদও নন, তাদের প্রতি ঈর্ষা 
করবে নবী ও শহীদগণ; সাহাবীগণ বললেন: হে আল্লাহর রাসূল! 
আমাদের জন্য তাদের একটা বর্ণনা পেশ করুন; তখন তিনি 
বললেন: তারা হলেন আল্লাহ তা'আলার উদ্দেশ্যে একে অপরকে 
মহব্বতকারী, পরস্পর আল্লাহ তা'আলার উদ্দেশ্য বন্ধুত্ব স্থাপনকারী 
এবং আল্লাহ তা'আলার উদ্দেশ্যে একে অপরের সাথে 
সাক্ষাৎকারী ৷”; তিনি আরও বলেন: 


25 আহমাদ, ত্ববারনী ও হাকেম এবং তিনি হাদিসটিকে সহীহ বলেছেন। 
35 নাসায়ী, আস-সুনান আল-কুবরা এবং হাদিসটি সহীহ। 
223 


০2০5 ৬৯12 35 92 5 ৬৪৮ 35458 SEM 


(৩3 ১195)),॥ ৬০ 397০ 9৪ 2 


“আল্লাহ তা'আলা বলেন: তাদের জন্য আমার মহব্বত (ভালোবাসা) 
নিশ্চিত হয়ে যায়, যারা আমার জন্যই একে অপরকে ভালোবাসে; 
আবার তাদের জন্যও আমার মহব্বত নিশ্চিত হয়ে যায়, যারা আমার 
কারণেই একে অপরকে সাহায্য করে।”” তিনি আরও বলেন: 

BESS Bet DY Bish sh ls মিল 
AIS EE EF 9] এ TLS 55 5৬০০ dl 
US 49145 5259 HE BE, ale UE এএ। SUE 994 


DIET Sl: IB ০05৪ ০ 3 25 255 555 BEE LLU 


Fim) is HE ৩ এ 2৭ BE ৬৬৪৪ 4০ IHS 55 
Lads 
“এরূপ সাত ব্যক্তিকে সেদিন আল্লাহ তা'আলা তাঁর সুশীতল ছায়ায় 


স্থান দিবেন, যেদিন তাঁর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না: 
১. ন্যায় বিচারক ইমাম বা নেতা; ২. মহান আল্লাহর ইবাদতে মশগুল 


359 আহমাদ ও হাকেম এবং তিনি হাদিসটিকে সহীহ বলেছেন। 
224 


যুবক; ৩. মাসজিদের সাথে সম্পর্কযুক্ত হৃদয়ের অধিকারী ব্যক্তি_ 
যখন সে মাসজিদ থেকে বের হয় আবার তাতে ফিরে আসা পর্যন্ত 
মন ব্যকুল থাকে; ৪. এমন দুই ব্যক্তি, যারা আল্লাহর সন্তুষ্টির জন্যই 
পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই 
তাদের বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যায়; ৫. এমন ব্যক্তি, যে নির্জনে 
আল্লাহকে স্মরণ করে দু'চোখের অশ্রু ঝরায়; ৬. এমন লোক, যাকে 
তখন সে প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে: আমি তো আল্লাহকে ভয় 
করি; ৭. যে ব্যক্তি এমন গোপনীয়তা রক্ষা করে দান-সাদকা করে 
যে, তার ডান হাত কী দান করল বাম হাতও তা জানতে পারে 
না।”১ তিনি আরও বলেন: 


০ 1:0৭ HLA এ) 2০ এ) ও ৮999৩ ৩! ) 
টানি 
$৬০২:03 ৫ 5০ এ 2৪:4৬:09 ৫2৬১ 
15501554৫12 DL 86৫7৮ এল 3998-৫8-90 

(lin or ras | BG daly) মা 


36 বুখারী, হাদিস নং- ৬৪২১; মুসলিম, হাদিস নং- ২৪২৭ 
225 


“এক ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে তার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ 
করবে, তখন আল্লাহ তা'আলা তার জন্য একজন ফেরেন্তাকে 
পর্যবেক্ষণের দায়িত্ব দিলেন; তারপর সে (ফেরেস্তা) বলল: তুমি 
কোথায় যাচ্ছ? সে বলল: আমি আমার অমুক ভাইয়ের সাথে সাক্ষাৎ 
করতে চাই; তারপর সে জিজ্ঞাসা করল: তার কাছে কি তোমার 
কোনো প্রয়োজন আছে? সে বলল: না, সে আবার জিজ্ঞাসা করল: 
তোমার ও তার মাঝে কোনো আত্মীয়তার বন্ধনের কারণেই কি তুমি 
তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ? সে বলল: না, সে আবার জিজ্ঞাসা 
করল: তাহলে কি তোমার কাছে তার কোনো দান বা অনুগ্রহের 
ব্যাপার আছে যার কারণে তুমি তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ? সে 
বলল: না, তারপর সে আবার জিজ্ঞাসা করল: তাহলে কোন্‌ কারণে 
তুমি তার সাথে সাক্ষাৎ করবে? জবাবে সে বলল: আমি তাকে 
আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি; তখন ফেরেস্তা বলল: আল্লাহ 
তা'আলা আমাকে তোমার নিকট পাঠিয়েছেন তোমাকে এ সংবাদ 
দেয়ার জন্য যে, তার প্রতি তোমার ভালোবাসার কারণে তিনিও 
তোমাকে ভালোবাসেন এবং তিনি তোমার জন্য জান্নাত বরাদ্দ করে 


226 


দিয়েছেন 1৮361 


আর এ ভ্রতৃত্বের সম্পর্কের শর্ত হলো-_ তা একান্তই আল্লাহর 
উদ্দেশ্যে হতে হবে, যা দুনিয়ার যাবতীয় ভেজাল ও তার বস্তুগত 
সম্পর্ক থেকে সম্পূর্ণভাবে মুক্ত হবে এবং তার একমাত্র কারণ বা 
উদ্দেশ্য হবে আল্লাহর প্রতি ঈমান, অন্য কিছু নয়। 


সুতরাং তাকে দীনী ভাই হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে নিম্নোক্ত 
আদবসমূহ রক্ষা করে চলতে হবে: 


১. তাকে বুদ্ধিমান হতে হবে; কারণ, নির্বোধের সাথে ভ্রাতৃত্বের 
সম্পর্ক ও সাহচর্ষের মধ্যে কোনো কল্যাণ নেই; কেননা, অনেক সময় 
নির্বোধ মূর্খ ব্যক্তি উপকার করতে গিয়ে ক্ষতি করে বসে। 


39 ইমাম মুসলিম রহ. হাদিসটি এর চেয়ে সংক্ষিপ্ত শব্দে বর্ণনা করেছেন (হাদিস 
নং- ৬৭১৪)। আর এখানে যেসব শব্দে বর্ণনাটি বিদ্যমান, তা ইমাম আল-গাযালী 
রহ. তাঁর “এহইয়াউ ‘উলুমিদ দীন, গ্রন্থে উল্লেখ করেছেন। আর যাইনুল 
'ইরাকী বলেছেন: " 4. ৭)" (হাদিসটি মুসলিম রহ. বর্ণনা করেছেন) এবং 
তিনি এ কথার ঈঙ্গিত করেননি যে, “শব্দগুলো ইমাম মুসলিম রহ. এর শব্দ 
নয়, যা তিনি তাঁর 'আস-সহীহ' গ্রন্থে উল্লেখ করেছেন”। আল-এহইয়াউ ( 

০৬৯১): ২ / ১৫৭, আল-হাবলী সংস্করণ, ১৩৫৮ হি. 
227 


২. তাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে; কেননা, দুশ্চিরিত্রবান 
ব্যক্তি বুদ্ধিমান হলেও অধিকাংশ সময় নিজের খেয়াল-খুশি মত চলে 
অথবা রাগ-বিরাগের বশবর্তী হয়ে কাজ করে, ফলে সে তার সাথীর 
সাথে মন্দ আচরণ করে। 


৩. তাকে আল্লাহভীরু হতে হবে; কারণ, প্রতিপালকের আনুগত্যের 
গণ্ডি থেকে বেরিয়ে যাওয়া ফাসিক ব্যক্তি থেকে বন্ধুও নিরাপদ নয়; 
কেননা, সে কখনও কখনও তার সাথীর বিরুদ্ধে এমন অন্যায়- 
অপরাধে জড়িয়ে পড়ে, যেখানে সে ভ্রাতৃত্ব বা বন্ধুত্ব বা অন্য কোনো 
সম্পর্কের তোয়াক্কা করে না; কারণ, যে ব্যক্তি আল্লাহ তা'আলাকে 
ভয় করে না, সে ব্যক্তি কোনো অবস্থাতেই অন্যকে ভয় করে না। 


৪. তাকে কুসংস্কার ও বিদ'আত থেকে দূরে থেকে কুরআন ও 
সুন্নাহ'র অনুসারী হতে হবে; কারণ, কখনও কখনও বিদ“আতগন্থীর 
বিদ'আতের পঞ্কিলতা তার বন্ধুকে পেয়ে বসতে পারে; কেননা, 
বিদ'আতগন্থী ও আত্মপূজারীকে বর্জন করা ও তাদের সাথে সম্পর্ক 
ছিন্ন করা আবশ্যক; সুতরাং কিভাবে তাদের সাথে আন্তরিকতা ও 
বন্ধুত্ব স্থাপন করা সম্ভব হবে, অথচ কোনো এক সৎব্যক্তি বন্ধু বা 


সাথী নির্বাচনে সংক্ষেপে এ আদবগুলোর কথা উল্লেখ করেছেন, তিনি 
228 


ছেলে! যখন কোনো ব্যক্তিকে তোমার বন্ধু হিসেবে গ্রহণ করার 
প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন তুমি এমন ব্যক্তিকে বন্ধু বা সাথী 
হিসেবে গ্রহণ করবে__ যখন তুমি তার খিদমত করবে, তখন সে 
তোমাকে রক্ষণাবেক্ষণ করবে; যদি তুমি তাকে সঙ্গ দাও, তবে সে 
তোমাকে সুন্দর করবে; যদি তোমার কোনো খাদ্যসংকট দেখা দেয়, 
তাহলে সে তোমাকে তা সরবরাহ করবে । তুমি তাকেই বন্ধু হিসেবে 
গ্রহণ করবে_ যখন তুমি কোনো কল্যাণে তোমার হাত বাড়াবে, 
তখন সেও তার হাত বাড়াবে; আর যদি সে তোমার পক্ষ থেকে 
ভালো কিছু দেখে, তাহলে তা ভালো বলে গণ্য করে; আর মন্দ কিছু 
দেখলে তা থেকে বাধা প্রদান করে । আর তুমি তাকেই বন্ধু হিসেবে 
গ্রহণ করবে_ যখন তুমি তার নিকট চাইবে, তখন সে তোমাকে 
দিবে; আর তুমি টুপ করে থাকলে, সে তোমার সাথে কথার সূচনা 
করবে; আর যদি তুমি কোনো দুর্ঘটনার শিকার হও, তাহলে সে 
তোমাকে সান্তনা দিবে। আর তুমি তাকেই বন্ধু হিসেবে গ্রহণ 
করবে_ যখন তুমি তার সাথে কথা বলবে, তখন সে তোমার 
কথাকে সত্য বলে জানবে; আর তোমরা পরস্পর কোনো কাজের 


229 


উদ্যোগ নিলে সে তোমাকে দায়িত্ব প্রদান করে; আর যদি তোমরা 
পরস্পর কোনো বিষয়ে মতবিরোধ কর, তাহলে সে তোমাকে 
অগ্রাধিকার দেয় ।১2 


দীনী ভাইদের অধিকার: 


এ ধরনের ভাইদের অধিকারসমূহের কিছু দিক নিম্নে তুলে ধরা 
হলো: 


১. অর্থ-সম্পদ দিয়ে সাহায্য সহযোগিতা করা; সুতরাং প্রয়োজনের 
সময় তাদের প্রত্যেকেই তার ভাইকে তার অর্থ দিয়ে সহযোগিতা 
করবে, এমনিভাবে যে, মনে করবে তাদের উভয়ের দিনার ও 
দিরহাম এক ও অভিন্ন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু 
থেকে বর্ণিত আছে, তাঁর নিকট এক ব্যক্তি এসে বলল: 


৪৩ .৪০০৮: ৫০১ ৪৮ ৩ DHS: JG. DG ৬৬৯01৯21910 
UG. Dylon ৪১:০৩ -৬ ৬৯১৯ এ১৬৯ ৬৮1০২ 
- (৮ ৬৯৯১৬ 


362 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১৫৭ 
230 


“আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দীনী ভাই হিসেবে গ্রহণ 
করতে চাই; তখন তিনি বললেন: তুমি কি জান ভ্রাতৃত্বের হক’ কি? 
তখন সে বলল: আমাকে জানিয়ে দাও ৷ তখন তিনি বললেন: তোমার 
দিনার ও দিরহামের উপর তোমার অধিকার আমার চেয়ে বেশি হতে 
পারবে না। তখন সে বলল: পরে আমি এ মানে পৌঁছতে পারলাম 
না। তখন তিনি বললেন: তাহলে তুমি আমার থেকে দূর হও ।”?% 


২. তাদের প্রত্যেকেই প্রয়োজন পূরণের সময় একে অপরের 
সহযোগী হবে এবং নিজের উপর তার সাথীর প্রয়োজনকে 
অগ্রাধিকার দিবে; তার প্রয়োজনকে নিজের প্রয়োজনের মত করে 
দেখবে, তার নিজের উপর এবং তার পরিবার ও সন্তানাদির উপর 
তাকে প্রাধান্য দিবে; প্রতি তিন দিন পর তার খোঁজ-খবর নিবে, 
তারপর সে অসুস্থ হলে তার সেবা করবে, কর্মে ব্যস্ত হলে তাকে 
সহযোগিতা করবে, কোনো কিছু ভুলে গেলে তাকে তা স্মরণ করিয়ে 
দিবে, কাছে আসলে তাকে অভিবাদন জানাবে, যখন সে বসবে তখন 
তার জন্য জায়গা প্রশস্ত করে দিবে এবং যখন সে কথা বলবে, তখন 
মনোযোগ দিয়ে তার কথা শুনবে। 


39 আল-গাযালী, “এহইয়াউ 'উলুমিদ দীন" , ২য় খণ্ড, পৃ. ১৭৪ 
231 


৩. তার শুধু ভালো দিকগুলোই বলবে; সুতরাং তার উপস্থিতিতে 
অথবা অনুপস্থিতিতে তার কোনো দোষ নিয়ে আলোচনা করবে না 
এবং তার কোনো গোপন বিষয় জনসম্মুখে প্রকাশ করবে না; আর 
তার ব্যক্তিগত গোপন বিষয়সমূহের দিকে তাকানোর চেষ্টা করবে না; 
আর যখন সে পথিমধ্যে তাকে তার কোনো ব্যক্তিগত প্রয়োজনে 
দেখতে পাবে, তখন সে যেন তার সাথে প্রথমে সে প্রয়োজন 
সম্পর্কে কথা বলা শুরু না করে এবং তার উৎস বা উৎপত্তিস্থল 
সম্পর্কে জানার চেষ্টা না করে। তাকে ভালো কাজের আদেশ অথবা 
মন্দ কাজে নিষেধ করার ব্যাপারে সহদয়তার পরিচয় দিবে; কথা 
বলার সময় তার সাথে তর্ক করবে না এবং কোনো ‘হক’ বা 
‘বাতিল’ বিষয় নিয়ে তার সাথে ঝগড়া করবে না। কোনো বিষয়ে 
তাকে তিরস্কার করবে না এবং অপর কোনো বিষয়ে তাকে নিন্দা 
করবে না। 


৪. তার সাথে তার পছন্দসই ভাষায় কথা বলা; সুতরাং সে তাকে 
তার সবচেয়ে প্রিয় নামে ডাকবে এবং উপস্থিতিতে ও অনুপস্থিতিতে 
তার ভালো দিকগুলো আলোচনা করবে, তাকে করা জনগণের 
প্রশংসা তার নিকট আনন্দ চিত্তে ও খুশি মনে পৌছিয়ে দিবে । তাকে 


232 


অনর্গল উপদেশ দিবে না; কারণ, তাতে সে বিরক্তবোধ করতে 
পারে; আর তাকে জনসম্মুখে উপদেশ দিবে না, ফলে তা তার সম্মান 
নষ্ট করবে; যেমনটি ইমাম শাফেয়ী রহ. বলেছেন: 


০47 বণ, 


4০০২ 5৪ 4১৩ bE ০29 ০4395 ৮০০০৩ 1 aE BS; ০2) 


দা 


5212৩ 
ASL 


“যে ব্যক্তি তার ভাইকে গোপনে উপদেশ দিল, সে ব্যক্তি সত্যিই 
তাকে উপদেশ দিল এবং তার সাথে সুন্দর ব্যবহার করল; আর যে 
ব্যক্তি তাকে প্রকাশ্যে উপদেশ দিল, সে ব্যক্তি তার সম্মান নষ্ট করল 
এবং তাকে অসম্মান করল ।”২% 


৫, তার ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, তার অপরাধসমূহ উপেক্ষা 
করা, তার দোষ-ক্রটিগুলো গোপন করে রাখা এবং তার ব্যাপারে 
ভালো ধারণা পোষণ করা আর যদি সে গোপনে বা প্রকাশ্যে কোনো 
অপরাধে জড়িয়ে যায়, তাহলে তার ভালোবাসাকে ছিন্ন করবে না 
এবং তার বন্ধুত্বকে অবহেলা করবে না, বরং তার তাওবা ও ক্ষমা 
প্রার্থনার অপেক্ষা করবে; আর যদি সে বারবার অপরাধ করতে 


34 আল-গাযালী, ‘এহইয়াউ ‘উলুমিদ দীন’, ২য় খণ্ড, পৃ. ১৮২ 
233 


থাকে, তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করবে অথবা বন্ধুত্ব বহাল 
রাখবে উপদেশ চালিয়ে যাওয়ার শর্তে এ আশায় যে, সে তাওবা 
করবে এবং আল্লাহ তার তাওবা কবুল করবেন। আবু দারদা 
রাদিয়াল্লাহু “আনহু বলেন: 


৩15১ ০১ ০৯২ ০55 ১৬৩ ৩৫ ৩৬ ৫৬০ এ 929) 


এ কা Brel রে 


(৩৪১৮ ES ১7০ ৮9৯ 


“যখন তোমার ভাই বিকৃত হয়ে যায় এবং যে সম্পর্কের উপর সে 
বিদ্যমান ছিল তা থেকে সরে যায়, তখন এ করণে তুমি তাকে ছেড়ে 
দিয়ো না; কারণ, তোমার ভাই একবার বাঁকা হবে এবং আরেক বার 
সোজা হবে” 


৬. তার ভ্রাতৃত্বের হক পূরণ করা; সুতরাং সে ভ্রতৃত্বের সম্পর্ককে 
প্রতিষ্ঠিত রাখবে এবং বন্ধুত্বের সম্পর্ককে স্থায়ী করবে; কেননা, এ 
সম্পর্ক ছিন্ন করলে তার জন্য বরাদ্দকৃত প্রতিদান নষ্ট হয়ে যাবে। 
আর সে মারা গেলে ভ্রাতৃত্বের সংরক্ষণ ও বন্ধুত্বের দাবি পূরণার্থে 
ভালোবাসা ও আন্তরিকতা তার সন্তান ও তার সাথে সংশ্লিষ্ট বন্ধু- 


365 আল-গাযালী, “এহইয়াউ 'উলুমিদ দীন’ , ২য় খণ্ড, পৃ. ১৮৩ 
234 


বান্ধগণের প্রতি স্থানান্তর হবে। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর নিকট আগত এক বৃদ্ধাকে সম্মান প্রদর্শন করলেন; 
তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: 


ss). Cpl ১ A] ৫ (19 ৫০৬ 6৩ Sb ০৫ Gl 
(= 
“খাদিজা রা. জীবিত থাকাকালীন সময়ে সে আমাদের নিকট আসত; 
আর বন্ধুত্বের মর্যাদা দান করাটা দীনের অন্তর্ভুক্ত ।”১ আর বন্ধুত্বের 


দাবি পূরণের অন্যতম একটি দিক হলো তার বন্ধুর শত্রুকে বন্ধু 
হিসেবে গ্রহণ না করা; কেননা, ইমাম শাফেয়ী রহ. বলেন: 


(১৪১০ 387৩ ৯৪ ০4১১৬ dio tL)» 


“যখন তোমার বন্ধু তোমার শত্রুর অনুসরণ করে, তখন বুঝতে হবে 
তারা উভয়ে তোমার সাথে শত্রুতার ব্যাপারে একজোট ৷” 


৭. তার উপর কষ্টকর কিছু চাপিয়ে না দেওয়া এবং তার উপর এমন 
36 হাদিসটি হাকেম রহ. বর্ণনা করেছেন এবং তিনি তাকে সহীহ বলেছেন। 


39 আল-গাযালী, “এহইয়াউ 'উলুমিদ দীন’ , ৩য় খণ্ড, পৃ. ৮৫ 
235 


কোনো বোঝা চাপিয়ে না দেওয়া, যা পালনে সে স্বাচ্ছন্দ্যবোধ করে 
না; সুতরাং সে তার থেকে সম্মান বা সম্পদ আদায় করার চেষ্টা 
করবে না, অথবা কোনো কাজ বাস্তবায়নে তাকে বাধ্য করার চেষ্টা 
করবে না; কেননা, ভ্রাতৃত্বের বন্ধনের মূল উদ্দেশ্যই ছিল আল্লাহর 
সন্তুষ্টি অর্জন; সুতরাং এ সম্পর্ককে দুনিয়ার কোনো ফায়দা হাসিলের 
উদ্দেশ্যে ব্যবহার করবে না। 


৮. তার জন্য ও তার সন্তানদের জন্য দোয়া করা; আর যে ব্যক্তি 
তার সাথে ভালো সম্পর্ক রাখবে, স্বাভাবিকভাবেই সে তার নিজের 
জন্য, তার সন্তানদের জন্য এবং যে ব্যক্তি তার সাথে সম্পর্ক করেছে 
তার জন্য দো'য়া করবে; কেননা, যে ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ 
হয়েছে, সে ভ্রাতৃত্বের প্রশ্নে তারা একজন অন্যজন থেকে আলাদা 
কেউ নন; সুতরাং সে তার জন্য দো'য়া করবে জীবিত ও মৃত 
অবস্থায় এবং উপস্থিত ও অনুপস্থিত অবস্থায়; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


3১). 05054095020 4 ০৩ ৬৩৪) ৮45 ৮৪৭ dl Cs Sh 
(3513 215 ০০ 


“কোনো ব্যক্তি যখন তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দো"য়া 
করে, তখন তাকে উদ্দেশ্য করে ফেরেস্তা বলে: তোমার জন্যও 
অনুরূপ ৷”*% আর সৎব্যক্তিগণের মধ্য থেকে কোনো একজন বলেন: 
ভালো ভাইয়ের দৃষ্টান্ত কোথায়? নিশ্চিয়ই কোনো ব্যক্তি যখন মারা 
যায়, তখন তার পরিবারের লোকজন তার মিরাস বন্টন করে এবং 
তার রেখে যাওয়া সম্পদ ভোগ করে, আর ভালো ভাইটি এককভাবে 
তার জন্য চিন্তা করে এই ভেবে যে, তার ভাই কী নিয়ে বিদায় 
নিয়েছেন এবং কোন্‌ পরিণতি লাভ করেছেন! ফলে সে তার জন্য 
রাতের অন্ধকারে দো"য়া করে এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করে, 
অথচ সে মাটির নীচের অধিবাসী ৷ 


3৪ মুসলিম, হাদিস নং- ৭১০৩; আবু দাউদ, হাদিস নং- ১৫৩৬ 


59 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১৫৯ 
237 


নবম অধ্যায় 


বসার ও মাজলিসের আদবসমূহ 


মুসলিম ব্যক্তির গোটা জীবনটাই ইসলামী নিয়মনীতির অনুসরণে 
পরিচালিত হবে, যা জীবনের সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে, এমনকি 
মুসলিম ব্যক্তির বসা এবং তার বন্ধু-বান্ধবদের সভা-সমাবেশের 
ধরন-পদ্ধতি সম্পর্কেও ইসলাম সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি পেশ করেছে। আর 
এ জন্য মুসলিম ব্যক্তি বসার ক্ষেত্রে ও মাজলিসের ব্যাপারে নিম্নোক্ত 
আদবসমূহ পালন করবে: 


১. যখন সে বসতে চাইবে, তখন সর্বপ্রথম মাজলিসে উপস্থিত 
ব্যক্তিবর্গকে সালাম প্রদান করবে, তারপর মাজলিসে বসা ব্যক্তিদের 
প্রান্তসীমায় বসে পড়বে এবং মাজলিসের কাউকে উঠিয়ে দিয়ে 
সেখানে বসবে না; আর দুই জনের মাঝখানে বসবে না তাদের 
অনুমতি ব্যতীত; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম 


বলেন: 


238 


1৮৮ ১515 5 OE SS AE ৬৩ ১৩ ESS LY 


(ale ৩৮০) ০॥1০2485 


“তোমাদের কেউ যেন কোনো ব্যক্তিকে তার জায়গা থেকে উঠিয়ে 
দিয়ে নিজে সেখানে না বসে; বরং তোমরা জায়গা বিস্তৃত করে দাও 
এবং ছড়িয়ে বসো।”১৫ আর আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু 
“আনহুমা'র জন্য যদি কোনো ব্যক্তি তার বসার স্থান ছেড়ে দিয়ে 
দাঁড়িয়ে যেতো, তবে তিনি তার ছেড়ে দেয়া জায়গায় বসতেন না।১71 


এত ক ed EIS) 


(৬৭১০৩ ১৪১ % ১19১) 


“আমরা যখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট হাযির 
হতাম, তখন আমাদের প্রত্যেকে সেখানে বসে পড়তো, যেখানে 
মাজলিসের লোকজনের বসা শেষ হয়েছে।”?? তাছাড়া রাসূলুল্লাহ 


3 বুখারী, হাদিস নং- ৫৯১৪; মুসলিম, হাদিস নং- ৫৮১২ 
3! উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১৬০ 


372 আবূ দাউদ ও তিরমিযী এবং তিনি হাদিসটিকে ‘হাসান’ বলেছেন। 
239 


সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 
(১০০৩১ ৯১০2১)-1 5888 ৭19 35 85819 ৬৪৭ ॥ 
“কোনো ব্যক্তির জন্য দুই ব্যক্তির মাঝে ব্যবধান সৃষ্টি করে বসা বৈধ 


নয়, যতক্ষণ না তাদের থেকে অনুমতি নেয়া হয়৷” 


২. কোনো ব্যক্তি যখন তার বসার জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার 
পর আবার সেখানে ফিরে আসে, তখন সে জায়গায় বসার অধিকার 
তারই সবচেয়ে বেশি। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


(5১) -1 8 FAG «2572 ০৮৩ ৬০০৬ গু ) 


“তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন তার জায়গা ছেড়ে অন্যত্র চলে 
যাওয়ার পর আবার সেখানে ফিরে আসে, তখন সে জায়গায় বসার 
অধিকার তারই সবচেয়ে বেশি” 


৩. মাজলিসের মাঝখানে না বসা; কেননা, হুযায়ফা রাদিয়াল্লাহু 


373 আবু দাউদ ও তিরমিযী এবং তিনি হাদিসটিকে ‘হাসান’ বলেছেন। 


374 মুসলিম, হাদিস নং- ৫৮১৮ 
240 


“আনহু বলেন: 


83)).॥ 2531 9 542 85 SA ০০০ ৪ hl ৯০ 40195 81) 


(3915 a 


“রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন, 
যে (মাজলিসের) বৃত্তের মাঝখানে গিয়ে বসে পড়ে”? 


8. যখন বসবে, তখন নিম্নোক্ত আদবসমূহের প্রতি লক্ষ্য রাখবে: 
ভদ্রতার সাথে শান্তশিষ্ট হয়ে বসা, এক হাতের আঙুলের ফাঁকে অন্য 
হাতের আঙুলসমূহ প্রবেশ না করানো, দাড়ি বা আংটি নিয়ে খেল- 
তামাশা না করা, দাঁত খিলাল না করা, নাকের ভিতর আঙুল প্রবেশ 
না করানো, বেশি বেশি থুতু ও কফ না ফেলা এবং বেশি বেশি হাঁচি 
ও হাই না দেওয়া; তার বসাটা হবে শান্তিপূর্ণ ও স্থিতিশীলভাবে; তার 
কথাগুলো যেন গোছালো হয়; আর যখন কথা বলবে, তখন যেন 
সঠিকভাবে চিন্তাভাবনা করে কথা বলে; আর যেন বেশি কথা না 
বলে এবং হাসি-কৌতক করা থেকে বিরত থাকে; আর নিজের 
পরিবার, সন্তানাদি, অথবা পেশা ও তার পর্থিব ও সাহিত্য জাতীয় 


375 আবু দাউদ রহ. হাদিসটি ‘হাসান’ সনদে বর্ণনা করেছেন। 
241 


সৃষ্টি কবিতা বা লেখালেখি ও সংকলন নিয়ে আত্মশ্লাঘায় মেতে না 
ওঠা; আর যখন অন্য কেউ কথা বলবে, তখন মনোযোগ দিয়ে শুনা। 


আর মুসলিম ব্যক্তি যখন এ আদবসমূহ রক্ষা করে চলবে, তখন সে 
মূলত দু'টি বিষয় বাস্তবায়নের জন্যই তা মেনে চলবে: একটি হলো- 
সে তার সাথীদেরকে তার আচরণ বা কাজের দ্বারা কষ্ট না দেওয়া; 
কেননা, মুসলিম ভাইকে কষ্ট দেওয়া হারাম; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


৮৯8৮৮) 4550 8০6৯4025595 2৮4 ) 
“মুসলিম সেই ব্যক্তি, যার মুখ ও হাতের অনিষ্ট থেকে অন্যান্য 
মুসলিমগণ নিরাপদ থাকে ।”*€ আর দ্বিতীয় বিষয়টি হলো: বন্ধু- 
বান্ধবদের ভালোবাসা ও আন্তরিকতা লাভ করা; কেননা, শরীয়ত 


প্রবর্তক মুসলিমগণের মাঝে পারস্পরিক ভালোবাসা ও আন্তরিকতার 
বন্ধন তৈরির নির্দেশ প্রদান করেছেন এবং এ ব্যাপারে বিশেষভাবে 


96 বুখারী, হাদিস নং- ১০; মুসলিম, হাদিস নং- ১৭১ 
242 


উৎসাহিত করেছেন। 


৫, যখন সে রাস্তার মধ্যে বসতে চাইবে, তখন নিম্নোক্ত আদবসমূহের 
প্রতি লক্ষ্য রাখবে: 


(ক) দৃষ্টিকে অবনমিত রাখা; সুতরাং পথচলা মুমিন রমনীগণের 
দিকে, অথবা গেইটে দাঁড়ানো রমনীর দিকে, অথবা বাড়ির ছাদ বা 
বেলকনিতে অবস্থানরত নারীর দিকে, অথবা নিজ প্রয়োজনে জানালা 
দিয়ে তাকিয়ে থাকা রমনীর দিকে সে চোখ খুলে তাকাবে না; 
অনুরূপভাবে সে কারও দিকে হিংসা-বিদ্বেষের নজরে, অথবা 
বিদ্রপের দৃষ্টিতে তাকাবে না। 


(খ) যে কোনো পথিককে কষ্ট দেয়া থেকে বিরত থাকবে; সুতরাং সে 
কাউকে মুখ দ্বারা গালি দিয়ে, অথবা তিরস্কার করে, অথবা দোষ- 
ত্রুটি বলে কষ্ট দিবে না; আর কাউকে কষ্ট দিবে না হাত দ্বারা প্রহার 
করে বা ঘুষি মেরে এবং কাউকে কষ্ট দিবে না সম্পদ লুণ্ঠন করার 
মাধ্যমে; আর পথিকের পথ চলতে বাধা প্রদান করবে না এবং 
তাদের পথে ডাকাতি করবে না। 


(গ) পথিকদের মধ্য থেকে যে কেউ সালাম প্রদান করলে তার জবাব 
243 


প্রদান করা; কেননা, সালামের জবাব দেয়াটা ওয়াজিব কাজ; কারণ, 
আল্লাহ তা'আলা বলেছেন: 


৯ এ রন 8548 নান কারনে 
[ALIN রব ৬১১১ ঠা Es FS LS 2৪ ০৯93) 


“আর তোমাদেরকে যখন অভিবাদন করা হয়, তখন তোমরাও তার 
চেয়ে উত্তম প্রত্যাভিবাদন করবে অথবা সেটারই অনুরূপ করবে৷”? 


(ঘ) সৎকাজের নির্দেশ দেওয়া, যে সৎকাজ তার সামনে অবহেলার 
শিকার হচ্ছে এবং তার উপস্থিতিতে যে ভালোকাজের মর্যাদা 
ভূলুপ্ঠিত হচ্ছে; কারণ, এ পরিস্থিতিতে সে কাজের নির্দেশ দেয়ার 
ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে; কেননা, সৎকাজের নির্দেশ দেয়ার 
বিষয়টি প্রত্যেক মুসলিমের উপর ফরয, তা বাস্তবায়ন করা ছাড়া সে 
দায়িত্ব থেকে তার অব্যাহতি নেই; যেমন__ সালাতের জন্য আহ্বান 
করা হল, অথচ মাজলিসে উপস্থিত ব্যক্তিগণ সে আহ্বানে সাড়া দিল 
না, তখন তার উপর আবশ্যক হয়ে যায় তাদেরকে সালাতের জন্য 
কেননা, এটা সৎকাজের অন্তর্ভুক্ত; সুতরাং যখন এ কাজটি উপেক্ষিত 


377 সূরা আন-নিসা, আয়াত: ৮৬ 
244 


হবে, তখন তার উপর ওয়াজিব হল এ কাজের নির্দেশ প্রদান করা। 
অপর আরেকটি উদাহরণ হল- রাস্তা দিয়ে কোনো ক্ষুধার্ত বা বস্ত্রহীন 
ব্যক্তিকে চলতে দেখলে তার উপর আবশ্যকীয় কর্তব্য হল সম্ভব হলে 
তাকে খাবার অথবা কাপড় প্রদান করা, আর সম্ভব না হলে তাকে 
খাবার অথবা কাপড় সরবরাহ করার জন্য নির্দেশ প্রদান করা; 
কারণ, ক্ষুধার্তকে খাদ্য দান করা এবং বন্ত্রহীনকে কাপড় দেয়া এমন 
পর্যায়ের সৎকাজ, যখন তা অবহেলার শিকার হবে, তখন তার জন্য 
নির্দেশ দেয়াটা ওয়াজিব হয়ে পড়বে। 


(ও) তার সামনে সংঘটিত হতে দেখা প্রতিটি মন্দ কাজে নিষেধ 
করা; কারণ, অশ্লিল কাজে প্রতিরোধ গড়ে তোলা সৎকাজের নির্দেশ 
প্রদানের মতই প্রত্যেক মুসলিমের আবশ্যকীয় কর্তব্য। কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(le 05১) ০। ১9 81515 a 5 


“তোমাদের কেউ যখন কোনো অন্যায় কাজ হতে দেখে, তখন সে 
যেন তা হাত দ্বারা (শক্তি প্রয়োগে) বন্ধ করে দেয়।”১* আর এমন 


38 মুসলিম, হাদিস নং- ১৮৬ 
245 


মন্দ কাজের উদাহরণ হল-_ তার সামনে একজন আরেক জনকে 
অনুসন্ধান করছে মারার জন্য, অথবা তার অর্থ-সম্পদ লুট করার 
জন্য, এ অবস্থায় তার উপর ওয়াজিব হল অন্যায় কাজের বিরুদ্ধে 
প্রতিরোধ গড়ে তোলা; ফলে এ ধরনের যুলুম ও বাড়াবাড়ির 
মোকাবিলায় সে তার সর্বশক্তি দিয়ে অবস্থান নিবে। 


চে) পথহারা পথিককে রাস্তা দেখিয়ে দেয়া; সুতরাং কোনো ব্যক্তি 
যদি তার কাছে কোনো বাড়ির ব্যাপারে জানতে চায়, অথবা কোনো 
রাস্তার নির্দেশনা চায়, অথবা কোনো মানুষের পরিচয় জানতে চায়, 
তাহলে তার উপর ওয়াজিব হলো তাকে বাড়ির বিবরণ দিয়ে দেওয়া, 
অথবা রাস্তা দেখিয়ে দেওয়া, অথবা যে ব্যক্তির পরিচয় চাচ্ছে তার 
পরিচয় দিয়ে দেওয়া; উল্লেখিত এসব কাজ রাস্তায় তথা বাড়ি, 
দোকান, কফিখানার সামনে, অথবা সাধারণ ময়দান, বাগান ও 
অনুরূপ কোনো স্থানে বসার আদবসমূহের অন্তর্ভৃক্ত। কারণ, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


SLE 32 এ ০৭০ ০৯০ Gp 58550 3 ০9315 SG 
১০42] সু13199 20০9 4৪৩ এটা ৮০ ail ৯ 3.৬ ০৩০ 


৪৭০৫5০1০50৬ ৭ 27501 ৩9193-485 8855) 19596 
246 


5015) ০৪০ 8.5 Al ০৪ উই) ddl HIG cl 
(ade i). E34, : 3303 
ES ০০ ৫1 


“তোমরা রাস্তার উপর বসা থেকে বিরত থাক! সহাবাগণ বললেন: 
হে আল্লাহর রাসূল! রাস্তায় বসা ছাড়া তো আমাদের উপায় নেই, 
আমরা সেখানে বসে প্রয়োজনীয় আলাপ-আলোচনা করে থাকি। 
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: তোমরা 
যখন রাস্তায় বসা থেকে বিরত থাকতে অস্বীকার করছ, তাহলে 
রাস্তার হক আদায় কর; তাঁরা বললেন: রাস্তার হক আবার কী? তিনি 
বললেন: দৃষ্টি সংযত রাখা, (রাস্তা থেকে) কষ্টদায়ক বস্তু দূর করা, 
সালামের জবাব দেওয়া, সৎকাজের নির্দেশ দেওয়া এবং অন্যায় 
কাজে নিষেধ করা। আর কোনো কোনো বর্ণনায় অতিরিক্ত আরও 
একটি হল: পথহারা পথিককে রাস্তা দেখিয়ে দেওয়া ।”১7 


আর বসার অন্যতম একটি আদব হলো মাজলিস থেকে উঠে 


39 বুখারী, হাদিস নং- ২৩৩৩; মুসলিম, হাদিস নং- ৫৭৭৩ 
247 


যাওয়ার সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, যাতে মাজলিসের 
মধ্যে হয়ে যাওয়া ভুল-ক্রটিগুলোর ক্ষমা বা কাফফারা হয়ে যায়; 
কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন মাজলিস 
থেকে উঠে চলে যাওয়ার ইচ্ছা করতেন, তখন তিনি বলতেন: 


০52 9০৮০5 


(Sill ১19১), 


“(হে আল্লাহ! তুমি পবিত্র এবং আমি তোমার প্রশংসাই করি; আর 
আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই; 
আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার কাছে তাওবা 
করছি)” আর এ কথাগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: 


(Sly ১০১ %92১)-5 এ] ও ৫5৫ 2058৫ 1) 


“এ কথাগুলো মাজলিসে যা কিছু হয়েছে তার কাফফারা 


3৪০ তিরমিযী, হাদিস নং- ৩৪৩৩ এবং তিনি হাদিসটিকে ‘সহীহ’ বলেছেন। 
248 


স্বরূপ 1৮381 


সৎ ৯ 4 


31 আবু দাউদ ও হাকেম। সী 


দশম অধ্যায় 


পানাহারের আদবসমূহ 


মুসলিম ব্যক্তি খাদ্য ও পানীয়কে অন্যান্য উপকরণের মতই মনে 
করে এবং তাকে আসলেই সে (জীবনের) চূড়ান্ত উদ্দেশ্য বা লক্ষ্য 
মনে করে না; সুতরাং সে শারীরিকভাবে সুস্থ থাকার জন্যেই খায় ও 
পান করে, যার দ্বারা সে আল্লাহ তা'আলার ইবাদত করতে সক্ষম 
হয়; এ ইবাদত তাকে পরকালের সম্মান ও সৌভাগ্য অর্জনের জন্য 
যোগ্য করে তুলে; সুতরাং সে শুধু খাদ্য ও পানীয়ের মজা উপভোগ 
করার জন্য পানাহার করে না। তাই সে ক্ষুধার্ত না হলে খায় না এবং 
পিপাসার্ত না হলে পান করে না। হাদিসে বর্ণিত হয়েছে: 


(625১৬ EST EE ৬৯ KUN BG ৩৪) 


“আমরা এমন এক জাতি-_ ক্ষুধা না লাগলে আমরা খাই না; আর 


যখন আমরা খাই, তখন পেট ভরে খাই না ।”১8: 


আর সেখান থেকে মুসলিম ব্যক্তি তার খাবার ও পানীয়ের ব্যাপারে 
দায়িত্বরূপে গ্রহণ করে; যেমন-_ 


(ক) খাওয়ার পূর্বের আদবসমূহ: 


১. হালাল ও পবিত্র জিনিস থোকে তার খাবার ও পানীয়কে পছন্দ 
করবে, যা হারাম ও সন্দেহযুক্ত বস্তু থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। 
কারণ, আল্লাহ তা'আলা বলেন: 


[VS 540 € 24899 ৩০০৪ ০5 ৫1995 AEG } 


“হে মুমিনগণ! তোমাদেরকে আমরা যেসব পবিত্র বস্তু দিয়েছি তা 
থেকে খাও।”১ আর পবিত্র মানে হালাল বস্তু, যা ময়লাযুক্ত, দূষিত 


382 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১৬৪; তিনি বলেন: 
এ হাদিসটি কে বর্ণনা করেছেন তা আমার জানা নেই; সম্ভবত তা সাহাবীগণের 
আছারসমূহের মধ্য থেকে একটি 'আছার, এবং তা হাদিসে নববী নয়; আর 
আল্লাহই সবচেয়ে ভাল জানেন। 

33 সূরা আল-বাকারা, আয়াত: ১৭২ 

25] 


ও অপবিত্র নয়। 


২. খাবার ও পানীয় গ্রহণ করার দ্বারা নিয়ত থাকবে আল্লাহ 
তা'আলার ইবাদত করার জন্য শক্তি অর্জন করা; যাতে সে যা খায় 
বা পান করে, তার জন্য সে সাওয়াব পেতে পারে; কেননা, অনেক 
সময় ভালো নিয়তের কারণে “মুবাহ' (বৈধ) বিষয় আনুগত্যে পরিণত 
হয়, ফলে মুসলিম ব্যক্তিকে তার জন্য সাওয়াব দেয়া হয়। 


৩. খাওয়ার আগে দুই হাত ধৌত করা, যদি তাতে ময়লা থাকে 
অথবা হাত দু’টির পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে নিশ্চিত না হয়। 


৪. যমীনের উপর কোনো পাত্রে খাবার রাখা, টেবিলের উপর নয়; 
কেননা, এটা বিনয়-নম্রতার একেবারেই কাছাকাছি পন্থা। কারণ, 
আনাস রাদিয়াল্লাহু “আনহু বলেন: 


৫০০26 FS EM jo fa dys Bon 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম টেবিলের উপর খাননি 


252 


এবং কোনো থালা বা প্লেটে করেও খাননি।”১84 


৫, বিনয়ীভাবে দুই হাঁটু গেড়ে দুই পায়ের পাতার উপরে বসা, অথবা 
ডান পা দাঁড় করিয়ে দিয়ে বাম পায়ের উপরে বসা, যেমনিভাবে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বসতেন; তাছাড়া নবী 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


১4৪ ৫ AF LSBU US Tie Gs LSE TY 
(13 ৬০৬] 423) ০৪ তু 
“আমি হেলান দিয়ে খাইনা। আমি তো গোলাম; আমি খাই, 


যেমনিভাবে গোলামে খায়; আর আমি বসি, যেমনিভাবে গোলামে 
বসে ।৮555 


৬. প্রস্তুত করা বিদ্যমান খাদ্যে সন্তুষ্ট থাকা এবং খাদ্যের দোষ-ক্রুটি 
বর্ণনা না করা; যদি তার কাছে ভালো লাগে খাবে, আর ভালো না 
লাগলে বর্জন করবে; কেননা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক 
বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন: 


384 বুখারী, হাদিস নং- ৫০৯৯ 
35 বুখারী ও বায়হাকী । 


SG STEAL 9155 0৮ ০৮৪ এ dl ৮০ il 0৯০ ০৬৩) 


(১91১ %1919)) Ul 445 4১0৫ 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনও খাদ্যের দোষ- 
ত্রুটি বর্ণনা করতেন না; তাঁর রুচিসম্মত হলে খেতেন; আর 
রুচিসম্মত না হলে খেতেন না।”১৪৫ 


৭. একাকি না খেয়ে কোনো মেহমান, অথবা পরিবার, অথবা সন্তান, 
অথবা খাদেমকে সাথে নিয়ে খাওয়া; কেননা, হাদিসে এসেছে, নবী 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


৯1৭৮১)-1 সিএ) ১90 pines Fe iat) 


(ab 0 55915 


“তোমরা সম্মিলিতভাবে তোমাদের খাবার খাও এবং আল্লাহর নামে 
খাও, দেখবে তোমাদের খাদ্যে বরকত হবে”? 


36 আবূ দাউদ, হাদিস নং- ৩৭৬৫ 
38 আবু দাউদ, হাদিস নং- ৩৭৬৬; ইবনু মাজাহ, হাদিস নং- ৩২৮৬ এবং 


আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। 
254 


(খ) খাওয়ার মধ্যকার সময়ের আদবসমূহ: 


১. ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে) বলে খাওয়া শুরু করা; কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


2 Ed 


IES ANIL I oS ৪৮ IES | 2৭305124140) 
(aA 5540.30) ds 27 LT ta POUT 

“তোমাদের কেউ যখন খাবার খায়, তখন সে যেন আল্লাহ তা'আলার 

নাম নিয়ে নেয়; আর সে যদি শুরুতে আল্লাহ তা'আলার নাম নিতে 

ভুলে যায়, তাহলে যেন বলে: (217 যা 4 ৮) (প্রথমে ও শেষে 

আল্লাহর নামে)।”১5৪ 

২. আল্লাহ তা'আলার প্রশংসা করার মাধ্যমে অর্থাৎ ‘আল- 

হামদুলিল্লাহ' বলে খাওয়া শেষ করা । কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 

‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

0১৮95 32 55559 155 3225 এস 48329192625 44127 


(GAG ১০১ 51থ5১)-॥ 235 ৩2 IE UT 56 5B ৭9 ও 


388 আবু দাউদ ও তিরমিযী এবং তিনি হাদিসটিকে সহীহ বলেছেন। 
255 


“যে ব্যক্তি খাবার খেয়ে শেষ করার পর বলবে: এগ এ) 4:41) 
॥চ ৭ ৫০ ০১৮ 95 ৩5 455555 1 345 (অৰ্থাৎ সকল প্রশংসা 
আল্লাহর, যিনি আমাকে এ খাবার খাওয়ালেন এবং আমাকে রিযিক 
দিলেন আমার কোনরূপ চেষ্টা ও শক্তি ছাড়াই), তার পেছনের গুনাহ 
ক্ষমা করে দেয়া হবে”? 


৩. ডান হাত দ্বারা খাবার গ্রহণ করা, ছোট ছোট লোকমা দেওয়া 
এবং ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাওয়া; আর পাত্রের মাঝখান থেকে 
না খেয়ে নিজের সামনে থেকে খাওয়া; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
“আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবন আবি সালামা রাদিয়াল্লাহু “আনহুকে 
উদ্দেশ্য করে বলেন: 


(as 52০ ). (এ. 2 ৬৪ 069 5৬০০৪ 3৬62০ 415০১) 


“হে বেটা! আল্লাহ তা“আলার নাম লও (অর্থাৎ ‘বিসমিল্লাহ’ বল); ডান 
হাতে খাও এবং নিজের সামনে থেকে খাও ।”১০ তিনি আরও বলেন: 


39 আবু দাউদ ও তিরমিযী এবং তিনি হাদিসটিকে ‘হাসান’ বলেছেন। 
390 বুখারী ও মুসলিম । 


256 


. 4545 05140 ৭5 cai 95188322০54 ৭03 ৫৫9) 


(Gia 9 ১০১ 9199১) 


“বরকত খাবারের মধ্যখানে অবতীর্ণ হয়; কাজেই তোমরা তার পাশ 
থেকে খাও; তার মাঝখান থেকে খেয়ো না।”*% 


৪. খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া; আর খাবারের পাত্র চেটে 
খাওয়া এবং রুমাল বা টিসু দিয়ে স্বীয় আঙুলসমূহ মুছে ফেলার পূর্বে 
বা পানি দ্বারা ধুয়ে ফেলার পূর্বে সেগুলো চেটে খাওয়া। কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


ELIE 4৮ ৮98০52০4৫10) 
(225 3০০) 


“তোমাদের কেউ যখন খাবার খায়, তখন সে যেন তার আঙুলসমূহ 
মুছে না ফেলে, যতক্ষণ না সে তা চেটে খায় অথবা কাউকে দিয়ে 
চাটিয়ে নেয়।”+* তাছাড়া জাবির রাদিয়াল্লাহু “আনহু বলেন: 


39! আবু দাউদ ও তিরমিযী এবং তিনি হাদিসটিকে ‘হাসান সহীহ’ বলেছেন। 


3% বুখারী, হাদিস নং- ৫১৪০; মুসলিম, হাদিস নং- ৫৪১৫ 
257 


: 03১ ০22০9 ৬০০৭ Gal 770০9 als le এএ। ০৯০ ৩1) 
ett) 02০45 ভাত ৩১৪৭০ 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আঙুল ও খাওয়ার পাত্র 
চেটে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেন: “তোমাদের 
জানা নেই, তোমাদের কোন্‌ খাবারের মধ্যে বরকত রয়েছে ।”১% 


৫, খাবার গ্রহণ করার সময় তার থেকে কিছু পড়ে গেলে তার থেকে 
ময়লা দূর করে তা খেয়ে ফেলবে। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


৭34৫) ১। ৬ bed; হেলা PERE EKO ) 
(৯০ ly). ১৬০৯ 4০ 


“যখন তোমাদের কারও লোকমা পড়ে যায়, তখন সে যেন তা তুলে 
নেয়; আর তার থেকে ময়লা দূর করে নিয়ে যেন তা খেয়ে ফেলে 
এবং তা যেন শয়তানের জন্য রেখে না দেয় ”** 


393 মুসলিম, হাদিস নং- ৫৪২০ 


294 মুসলিম, হাদিস নং- ৫৪২১ ও ৫৪২৬ 
258 


৬. গরম খাবারে (ঠাণ্ডা করার জন্য) ফুঁ না দেওয়া এবং তা ঠাণ্ডা না 
হওয়া পর্যন্ত না খাওয়া; আর পানি পান করা অবস্থায় পানির মধ্যে ফু 
না দেওয়া এবং উচিৎ হলো পানপাত্রের বাইরে তিনবার শ্বাস নেয়া; 
কেননা, আনাস রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে, 
তিনি বলেন: 


৬০০) 093 ০৮3 3 ০০৩ ৩৫479 ১৩ এ এপ এ ৯১ SD 


EA 


826), 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতে 
তিনবার শ্বাস নিতেন।”?” আর আবু সাঈদ রাদিয়াল্লাহু ‘আনহু 
বলেন: 


প/))-॥ ০041 ও ENE ৩০৮9 ৪৩ এ ৬০ HS 
S৮7. 


“নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পানীয় বস্তুর মধ্যে ফু দিতে 


35 বুখারী, হাদিস নং- ৫৩০৮; মুসলিম, হাদিস নং- ৫৪০৬ 
259 


নিষেধ করেছেন।”** তাছাড়া আবদুল্লাহ ইবন ‘আব্বাস রাদিয়াল্লাহু 
'আনহুমা বলেন: 


-॥ 26583015381 ও LEE 3৩0 ০০৪ 4৪ dhl ৬০ ৪। 81) 
৬০০০৩1০12১১), 
“নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রে শ্বাস নিতে অথবা 
তাতে ফুঁ দিতে নিষেধ করেছেন ।”*% 


৭. অতি ভোজন থেকে বিরত থাকা; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


2৬:4৩ ০22 45৪) 89 ১৩৬ ১5950 20559 BSS 


Lb) 


= 


G23 


১০৬ 219 1) A ৬৯9০809৬৯৩০ ll) ৬৭ ০০ 


(SU al 


ll 


“মানুষের ভরা পেটের চেয়ে খারাপ পাত্র আর নেই। আদম সন্তানের 
কোমর সোজা রাখার জন্য কয়েকটি লোকমাই তো যথেষ্ট; সুতরাং 


3% তিরমিযী এবং তিনি হাদিসটিকে ‘সহীহ’ বলেছেন। 


39 তিরমিযী এবং তিনি হাদিসটিকে ‘সহীহ’ বলেছেন। 
260 


সে যদি তাতে তুষ্ট না হতে পারে, তাহলে (পেটকে তিন ভাগে ভাগ 
করে নেবে) এক-তৃতীয়াংশ খাদ্যের জন্য, এক-তৃতীয়াংশ পানির জন্য 
এবং অপর এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য ঠিক করে নেবে ।”১% 


৮. অনুষ্ঠানে উপস্থিত সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে প্রথমে খাবার বা 
পানীয় পরিবেশন করা; অতঃপর ডান দিক থেকে একজন একজন 
করে খাবার পরিবেশন করতে থাকা; আর খাবার বা পানীয় 
পরিবেশনকারী হবে কাওমের মাঝে সর্বশেষ খাবার বা পানীয় 
গ্রহণকারী ব্যক্তি। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: ॥ 44 ৮4 ॥ অর্থাৎ উপবিষ্ট ব্যক্তিবর্গের মধ্য থেকে 
বয়োজ্যেষ্ঠকে দিয়ে শুরু কর; তাছাড়া “নবী সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু “আনহুমা*র কাছে 
তার বাম পাশে বসা বয়োজ্যেষ্ঠদেরকে পানীয় পরিবেশনের ব্যাপারে 
অনুমতি নিয়েছেন, যখন আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু 
“'আনহুমা ছিলেন তাঁর (নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের) 
ডানপাশে এবং বয়স্ক ব্যক্তিগণ ছিলেন তাঁর বামপাশে। সুতরাং নবী 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার কাছে অনুমতি চাওয়াই 


3% আহমাদ, ইবনু মাজাহ, তিরমিযী ও হাকেম এবং হাদিসটি ‘হাসান’ 
261 


প্রমাণ করে যে, ডানপাশে বসা ব্যক্তিই প্রথমে পানীয় পাওয়ার 
ব্যাপারে বেশি হকদার।”+” নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
আরও বলেন: ॥ ০৭৩ ০ ॥ (অর্থাৎ ডানপাশ থেকে পরপর 
খাবার প্রদান কর)।% রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
আরও বলেন: 


(az ৩2 ১১৪) সি ১19) = 3৮ ১৯১০ ৫1 রে যা ) 


“কাওমের মধ্যে যে সাকী (পানীয় সরবরাহকারী) হবে, পান করার 
দিক থেকে সে সবার শেষে থাকবে ।”*%! 


৯. যে মাজলিসে বয়সের দিক থেকে বড়, অথবা মর্যাদার দিক থেকে 
তার চেয়ে উত্তম ব্যক্তি আছে, সেখানে প্রথমে খাবার বা পানীয় গ্রহণ 
না করা। কেননা, তা শিষ্টাচার পরিপন্থি এবং এমন ব্যক্তিকে নিন্দিত 
লোভী বলে চিত্রিত করা হয়। কেউ কেউ ছন্দাকারে বলেন: 


3% বুখারী (হাদিস নং- ২২২৪) ও মুসলিম। 
4০০ বুখারী (হাদিস নং- ২২২৫) ও মুসলিম। 
4! মুসলিম, হাদিস নং- ১৫৯৪; আবু দাউদ, হাদিস নং- ৩৭২৭ ; ইবনু মাজাহ, 
হাদিস নং- ৩৪৩৪ এবং আলবানী হাদিসটিকে সহীহ বলেছেন। 
262 


১1৭ 200 এ! sll on 8 


(আর যদি খাবারের দিকে হাতগুলো প্রসারিত হয়েই যায়, তখন 
হব না আমি 


তাদের সকলের অগ্রগামী; কারণ, কাওমের মাঝে সেই সবচেয়ে 
লোভী, যে তড়িৎ প্রিয় বেশি)।4 


১০. তার বন্ধু বা মেযবান কর্তৃক যেন তাকে বলতে না হয়: ‘তুমি 
খাও’ এবং যাতে খাওয়ার জন্য পীড়াপীড়ি করতে না হয়, বরং তার 
জন্য উচিৎ হল কোনো প্রকার লাজ্জাবোধ না করে প্রয়োজন মত 
খাবার খেয়ে নেওয়া; কেননা, এর মধ্যে তার বন্ধু বা মেষবানের জন্য 
অসুবিধা আছে, যেমনিভাবে তাতে রয়েছে এক ধরনের লৌকিকতা; 
আর ইসলামে লৌকিকতা বা প্রদর্শনী করা হারাম। 


১১. খাওয়ার ক্ষেত্রে বন্ধুর প্রতি সদয় হওয়া; সুতরাং সে তার থেকে 
বেশি খাওয়ার চেষ্টা করবে না, বিশেষ করে যখন খাবারের পরিমাণ 


402 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১৬৮ 
263 


কম হয়; কেননা, এ ক্ষেত্রে সে অন্যের হক ভক্ষণকারী বলে গণ্য 
হবে। 


১২. খাওয়ার মাঝখানে সাথীদের দিকে না তাকানো এবং তাদেরকে 
পর্যবেক্ষণ না করা; কেননা, এ রকম করলে তারা লজ্জা পাবে, বরং 
তার জন্য উচিৎ হলো তার চারি পাশের খাবার গ্রহণকারীদের থেকে 
তার দৃষ্টিকে অবনমিত করে রাখা এবং তাদেরকে অবলোকন না 
করা; কেননা, এটা তাদেরকে কষ্ট দিবে; যেমনিভাবে এ কারণে সে 
কখনও কখনও তাদের কারো কারো ঘৃণার পাত্র হবে; ফলে এ 
কারণে সে গুনাহগার হবে। 


১৩. এমন কাজ না করা, যাকে মানুষ স্বভাবগতভাবে অপছন্দ করে; 
সুতরাং সে পাত্রের মধ্যে তার হাতকে চতুর্দিকে ছড়িয়ে দিবে না 
এবং খাবার গ্রহণের সময় তার মাথাকে পাত্রের নিকটবর্তী করবে 
না, যাতে তার মুখ থেকে কোনো কিছু তাতে না পড়ে; যেমন__ সে 
যখন রুটি থেকে তার দাঁত দ্বারা কিছু অংশ গ্রহণ করে, তখন 
পাত্রের মধ্যে তার বাকি অংশ ডুবিয়ে দিবে না; ঠিক অনুরূপভাবে 
তার কর্তব্য হল এমন শব্দ চয়নে কথা না বলা, যা ময়লা ও 


আবর্জজনার কথা মনে করিয়ে দেয়; কারণ, কোনো কোনো সময় 
264 


এর দ্বারা সাথীদের কেউ কেউ কষ্ট অনুভব করে; আর মুসলিম 
ভাইকে কষ্ট দেয়া হারাম। 


১৪. ফকীরের সাথে তার খাওয়া হবে পরার্থপরতা বা প্রেম- 
ভালবাসার ভিত্তিতে, ভাই-বন্ধুদের সাথে খাওয়া হবে আনন্দ ও নির্মল 
রসিকতার ভিত্তিতে এবং পদস্থ ও মর্যাদাবান ব্যক্তিবর্গের সাথে 
খাওয়া হবে আদব-লেহাজ ও শ্রদ্ধার সাথে। 


(গ) খাওয়ার পরের আদবসমূহ: 


১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে পেট ভরে 
খাওয়ার পূর্বেই সে খাবার গ্রহণ বন্ধ করে দেবে, যাতে সে মারাত্মক 
ধরনের বদহজমের শিকার না হয় এবং শিকার না হয় মেধা ও বুদ্ধি 
বিনষ্টকারী অজীর্ণের। 


২. হাত চেটে খাওয়া, তারপর তা মুছে ফেলা, অথবা পানি দিয়ে ধুয়ে 
ফেলা; তবে ধুয়ে ফেলাটাই সবচেয়ে ভালো ও সুন্দর। 


৩. খাওয়ার মাঝখানে যেসব খাবার পড়ে যায়, তা কুড়িয়ে নেয়া; 
কেননা, এ ব্যাপারে হাদিসে গুরুত্ব ও উৎসাহ প্রদান করা হয়েছে; 


265 


তাছাড়া এটা নিয়ামতের এক প্রকার শুকরিয়াও বটে। 


৪. মুখ পরিষ্কার করার জন্য দাঁত খিলাল করা এবং ভালোভাবে কুলি 
করা; কেননা, মুখ দ্বারা আল্লাহ তা'আলার যিকির করা হয় এবং বন্ধু- 
বান্ধবগণের সাথে কথা বলতে হয়; তাছাড়া মুখের পরিষ্কার- 
পরিচ্ছন্নতা দাঁতের সুস্থতাকে বহাল রাখে। 


৫. পানাহারের পরে “'আল-হামদুলিল্লাহ" (4 |) বলে আল্লাহ 
তা'আলার প্রশংসা করা; আর যখন দুধ পান করবে, তখন বলবে; 


(2৮ 5১) 552505 লও এ ১৩2৮0) 


(অর্থাৎ, হে আল্লাহ! আমাদেরকে তুমি যে রিযিক দান করেছ, তাতে 
তুমি বরকত দান কর এবং আমাদেরকে তা আরও বাড়িয়ে দাও)। 


(25394 


(অর্থাৎ, তোমার কাছে সাওম পালনকারীগণ ইফতার করল, সঙ্জনরা 


তোমার খাবার খেলো, আর ফেরেস্তাগণ তোমার জন্য 'ইস্তিগফার' 
266 


তথা ক্ষমা প্রার্থনা করল)।4; আর যদি বলে 


190 cA 6G EST CS i BG LOD 
(অর্থাৎ, হে আল্লাহ! তাদেরকে তুমি যে রিযিক দান করেছ, তাতে 
তুমি বরকত দান কর; তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের প্রতি 
রহম কর)%4, তাহলে সে সঠিকভাবে সুন্নাহ পালন করল। 


সং স সং 


45 ইবনু মাজাহ, হাদিস নং- ১৭৪৭; আবূ দাউদ, হাদিস নং- ৩৮৫৬; আর 
আলবানী হাদিসটিকে সহীহ বলেছেন। 
404 তিরমিযী, হাদিস নং- ৩৫৭৬; আবু দাউদ, হাদিস নং- ৩৭৩১; আর আলবানী 


হাদিসটিকে সহীহ বলেছেন। 
267 


একাদশ অধ্যায় 
যিয়াফত তথা আপ্যায়নের আদবসমূহ 


যিয়াফত ( 2১)) শব্দটি আরবি; এর অর্থ আপ্যায়ন করানো, 
আতিথিয়তা, মেহমানদারি, ভোজ অনুষ্ঠান ইত্যাতি।4১ আর মুসলিম 
ব্যক্তি মেহমানকে সম্মান করার আবশ্যকতায় বিশ্বাস করে এবং তার 
সাধ্যানুযায়ী তাকে আদর আপ্যায়ন করবে; আর এটা এ জন্য যে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


(dt ৬০০) - ॥ 449 BSS ০৭ 09 DL ১28 34 32) 


“যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন তার 
মেহমানকে সম্মান করে” তিনি আরও বলেন: 


TEBE UG: 10 SIG 465 LSID ৭ টিনা DU be ৩৫ ৩2 


॥ 405 BIS IE ASG HE DUES BAG LG Ly: 6 


405 ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, আল মুনীর আরবী-বাংলা অভিধান, পৃ. ৫৬১ 
406 বুখারী ও মুসলিম। 


268 


“যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর ঈমান রাখে, সে যেন তার 
মেহমানকে তার হক আদায় সহকারে সম্মান তথা আদর আপ্যায়নের 
ব্যবস্থা করে। সহাবীগণ বললেন: তার হক বলতে কী বুঝায়? তিনি 
বললেন: তাকে একদিন ও একরাত আদর-আপ্যায়ন করা। আর 
মেহমানদারীর সীমা হল তিনদিন। এর বাইরে অতিরিক্ত কিছু করা 
সাদকা স্বরূপ ৷”, আর এ জন্য মুসলিম ব্যক্তি যিয়াফত তথা 
আপ্যায়নের ব্যাপারে নিম্নোক্ত আদবসমূহ মেনে চলবে: 


(ক) যিয়াফতের জন্য আমন্ত্রণের আদবসমূহ; 


১. যিয়াফতে ফাসিক ও পাপিষ্ঠদেরকে বাদ দিয়ে আল্লাহভীর 
লোকদেরকে দাওয়াতের ব্যবস্থা করা; কেননা, নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

১১১ ally) GI LE KEYG LP LS) 


(25; ০৬৯ ৩2 95১, 


407 বুখারী ও মুসলিম। 


“মুমিন ব্যক্তি ছাড়া অন্য কারও সঙ্গী হয়ো না এবং তোমার খাবার 
মুত্তাকী ব্যক্তি ছাড়া আর কেউ যেন না খায়।৮4০ 


২. গরীবদেরকে বাদ দিয়ে শুধু ধনীদের জন্য যিয়াফতকে নির্দিষ্ট না 
করা; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


Sn) 25801 2755 25591 এ! FS 2891 ALE 24৪) 55) 
(ae 


“সবচেয়ে নিকৃষ্ট খাবার হল এ ওলীমা'র (অনুষ্ঠানের) খাবার, যাতে 
ধনীদের দাওয়াত করা হয় এবং গরীবদের বাদ দেয়া হয়।”4 


৩. গর্ব ও অহঙ্কার প্রকাশের উদ্দেশ্যে যিয়াফতের আয়োজন না করা, 
বরং উদ্দেশ্য হবে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর 
পূর্ববর্তী নবীগণের সুন্নাহ পালন করা, যেমন-_ ইবরাহীম 'আলাইহিস্‌ 
সালাম, যাঁর উপাধি ছিল ' 9. %1" বা “মেহমানদের পিতা’ 


48 আহমাদ, আবূ দাউদ, তিরমিযী, ইবনু হিব্বান ও হাকেম এবং হাদিসটি 
‘সহীহ’ । 
409 বুখারী ও মুসলিম। 


270 


জন্য বিনোদনের ব্যবস্থা করা এবং ভাই ও বন্ধু-বান্ধবের হৃদয়ে 
আনন্দ ও খুশি ছড়িয়ে দেয়া। 


৪. মুমিন ব্যক্তিকে অবৈধভাবে কষ্ট দেওয়া থেকে দূরে থাকার জন্য 
এমন কাউকে দাওয়াত না দেওয়া, যার ব্যাপারে সে জানে যে, তার 
জন্য যিয়াফতে উপস্থিত হওয়া কষ্টকর হবে, অথবা সে উপস্থিত 
ভাইগণের কারও দ্বারা কষ্টের শিকার হবে। 


(খ) দাওয়াত গ্রহণের আদবসমূহ: 


১. দাওয়াত গ্রহণ করা এবং কোনো ওযর (যেমন-__ তার দীন অথবা 
শরীরের ব্যাপারে ক্ষতির আশঙ্কা করা) ছাড়া দাওয়াত থেকে পিছিয়ে 
না থাকা; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(dla lg) এন 32) 


“যাকে দাওয়াত দেয়া হয়, সে যেন তা গ্রহণ করে।”* তিনি আরও 
বলেন: 


40 মুসলিম, হাদিস নং- ৩৫৮৭ 
271 


এ (1৫ 360১১ তু) 3১81995একমি 3916৮4৫৬৪৪১) 
(5 9) 5 


“আমাকে যদি একটি পা বা বাহুর জন্য দাওয়াত করা হয়, তাহলে 
আমি সেই দাওয়াত গ্রহণ করব; আর আমার নিকট যদি একটি পা 
বা বাযুও হাদিয়া হিসেবে পাঠানো হয়, তবুও আমি তা গ্রহণ 


করব |” 


২. দাওয়াত গ্রহণের ব্যাপারে ধনী ও গরীবের মাঝে ভেদাভেদ না 
করা; কেননা, গরীবের দাওয়াত গ্রহণ না করার মধ্যে তার মন ভেঙ্গে 
যাওয়ার ব্যাপার রয়েছে, তাছাড়া এর মধ্যে এক প্রকার অহঙ্কার 
রয়েছে, আর অহঙ্কার একটি ঘৃণিত ও নিন্দিত বিষয় । আর গরীবদের 
দাওয়াত গ্রহণ করার ব্যাপারে একটি বর্ণনা হল: “একদা হাসান 
যাচ্ছিলেন, যারা মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে বসে খাচ্ছিল, তারপর 
তারা তাঁকে উদ্দেশ্য বলল: হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের কন্যার ছেলে! তুমি কি আমাদের সাথে খেতে আসবে? 


41 বুখারী, হাদিস নং- ২৪২৯ (হিবা অধ্যায়)। 
272 


তখন তিনি বললেন: হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ অহঙ্কারীদেরকে ভালবাসেন 
না, এ কথা বলে তিনি তাঁর খচ্চরের উপর থেকে নেমে গিয়ে তাদের 
সাথে খেলেন।” 42 


৩. দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে রাস্তার দূরত্বের কম-বেশি ভেদাভেদ 
না করা; যদি তার নিকট দু'টি দাওয়াত আসে, তাহলে প্রথমে আসা 
দাওয়াতটি গ্রহণ করবে এবং অন্যটির ব্যাপারে অপারগতা প্রকাশ 


করবে। 


৪. সাওম (নফল) পালনের কারণে দাওয়াতে অংশগ্রহণ করা থেকে 
পিছিয়ে থাকবে না, বরং সেখানে উপস্থিত হবে; অতঃপর তার সাথী 
যদি তার খাওয়াতে খুশি হন, তাহলে সে সাওম ভঙ্গ করে ফেলবে; 
কেননা, মুমিনের মনে আনন্দ দেওয়াটা নৈকট্যপূর্ণ কাজ; অন্যথায় 
তাদের জন্য কল্যাণ কামনা করে দো"য়া করবে; কেননা, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


75: 3৫ ৩190205০১5৫ SB tal ৬০০1 855)। 
(4৮০9১) -024525 


42 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১৭১ 
273 


“যখন তোমাদের কাউকে দাওয়াত দেয়া হয়, তখন সে যেন তা 
গ্রহণ করে; অতঃপর সে যদি সাওম পালনকারী হয়, তাহলে সে যেন 
তার (দাওয়াতকারীর) জন্য দোয়া করে দেয়; আর যদি সাওম 
পালনকারী না হয়, তাহলে যেন সে খেয়ে নেয়।”41; তিনি আরও 
বলেন: 


(3৮৪)4149১)-118 Slo Bl: UE শি ৪০ এ) কর্ণ এ ৫) 


“তোমার ভাই তোমার জন্য কষ্ট করেছে এবং খাবার তৈরি করেছে, 
অতঃপর তুমি বলবে: আমি সাওম পালনকারী?!” 


৫. দাওয়াত গ্রহণ করার মাধ্যমে তার মুসলিম ভাইকে সম্মান করার 
নিয়ত করা; কেননা হাদিসে এসেছে: 


(ade 3৮০), $% ৩ Srl 5 01 ‘ EE CEN 5) ) 


“প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত; আর প্রত্যেক ব্যক্তি তার 


43 মুসলিম, হাদিস নং- ৩৫৯৩ 
414 দারাকুতনী। 


274 


নিয়ত অনুযায়ী ফল পাবে।”1১ তাছাড়া ভাল নিয়তের কারণে বৈধ 
কাজ আনুগত্যে পরিণত হয় এবং তার জন্য মুমিন বান্দাকে সাওয়াব 
দেয়া হয়। 


(গ) দাওয়াতের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আদবসমূহ: 


১. উপস্থিতির ক্ষেত্রে তাদেরকে দীর্ঘ অপেক্ষায় না রাখা, যা 
তাদেরকে বিরক্ত ও অস্থির করে তুলে; আবার প্রস্তুতির পূর্বেই 
উপস্থিতিকে তরান্বিত না করা, যার ফলে তারা হতভম্ব হয়ে পড়ে; 
কেননা, এমন কর্মকাণ্ড তাদের কষ্টের কারণ। 


২. যখন প্রবেশ করবে, তখন মাজলিসের সামনে চলাফেরা করবে 
না, বরং মাজলিসের মধ্যে বিনয়ী হয়ে চলবে; আর যখন কর্তৃপক্ষ 
কোনো জায়গায় বসার জন্য ইঙ্গিত করবে, তখন সেখানে বসে 
পড়বে। 


৩. মেহমানের জন্য দ্রুত খাবার পরিবেশন করা; কেননা, দ্রুত খাবার 
পরিবেশন করার মধ্যে মেহমানকে সম্মান করার বিষয়টি নিহিত 


45 বুখারী, হাদিস নং- ১; মুসলিম, হাদিস নং- ৫০৩৬ 
275 


দিয়েছেন, তিনি বলেন: 


(ale 8৮০) ES BSCS এ 49 48 bah 3৫ ৬ 


“যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন তার 
মেহমানকে সম্মান করে।”%5 


৪. সকলে খাবার গ্রহণ শেষ করার পূর্বেই তাদের সামনে থেকে 
খাবার উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত না হওয়া। 


৫, মেহমানকে সাধ্যানুসারে মেহমানদারি করা; কেননা, তাতে কমতি 
করাটা ব্যক্তিত্ব হানি করে এবং বেশি করাটা কৃত্রিমতা ও লোক 
দেখানো; আর দু”টি কাজাই নিন্দিত। 


৬. যখন সে মেহমান হিসেবে কারো কাছে অবতরণ করবে, তখন 
সে যেন তিন দিনের বেশি সেখানে অবস্থান না করে; তবে তার 
মেযবান বা অতিথি সেবক যদি আরও বেশি দিন থাকার ব্যাপারে 
পীড়াগীড়ি করে, তাহলে তিন দিনের বেশি থাকাতেও কোনো দোষ 


46 বুখারী ও মুসলিম। 


276 


নেই। আর যখন সে প্রস্থান করবে, তখন তার প্রস্থানের জন্য 
মেযবানের কাছে অনুমতি চাইবে। 


৭. মেহমানের সাথে বাড়ির বাহির পর্যন্ত গিয়ে তাকে বিদায় জানানো; 
কেননা, পূর্ববর্তী সৎব্যক্তিগণ এ কাজটি করতেন, তাছাড়া এ কাজটি 
শরীয়ত কর্তৃক নির্দেশিত মেহমানকে সম্মান করার তালিকাভুক্ত 
একটি কাজ। 


৮. মেহমান ভালো মনে বিদায় নিবে, যদিও তার হক আদায়ে 
কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে; কেননা, এটা উত্তম চরিত্রের 
অন্যতম দিক, যার দ্বারা বান্দা সাওম পালনকারী ও নফল সালাত 
আদায়কারীর মর্যাদা লাভ করবে৷”? 


৯. মুসলিম ব্যক্তির ঘরে তিন সেট বিছানা“ থাকা: একটি সেট তার 
নিজের জন্য, দ্বিতীয় সেট তার পরিবারের জন্য এবং তৃতীয় সেট 
মেহমানের জন্য; আর তিনের অধিক সেট বিছানা রাখার ব্যাপারে 


47 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১৭৩ 
418 তিনটি বিছানা বলতে এখানে বিছানার সংখ্যা বুঝানো উদ্দেশ্য নয়, বরং 
প্রয়োজনীয় সংখ্যক বিছানা উদ্দেশ্য; প্রয়োজনের অতিরিক্ত বিছানার ব্যাপারে 


এখানে নিরোৎসাহীত করা হয়েছে। 
277 


নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

(de 25১) 
“একটি বিছানা পুরুষ ব্যক্তির জন্য; আরেকটি বিছানা তার স্ত্রীর 


জন্য; তৃতীয় বিছানাটি মেহমানের জন্য এবং চতুর্থটি শয়তানের 
জন্য ৮49 


সস সং 


419 মুসলিম, হাদিস নং- ৫৫৭৩ 
278 


দ্বাদশ অধ্যায় 
সফরের আদব প্রসঙ্গে 


মুসলিম ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে যে, সফর তার জীবনের এক 
আবশ্যকীয় ও জরুরি অবিচ্ছেদ্য বিষয়; কেননা, হাজ্জ, ওমরা, যুদ্ধ, 
জ্ঞান অর্জন, ব্যবসা-বাণিজ্য ও ভাই-বন্ধুদের সাথে সাক্ষাৎ এসব 
ফরয ও ওয়াজিব বিষয় সফর করা ব্যতীত পালন করা সম্ভব নয়। 
আর এ কারণেই শরীয়ত প্রবর্তক সফর এবং তার বিধিবিধান ও 
আদবসমূহের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারে দৃষ্টি আকর্ষণ করেছে; 
আর একজন আদর্শ মুসলিম ব্যক্তির দায়িত্ব হল তা শিখে নেওয়া 
এবং সে অনুযায়ী আমল করা। 


সফরের বিধি-বিধানসমূহ নিম্নরূপ: 


১. চার রাকা'য়াত বিশিষ্ট সালাতকে ‘কসর’ করা; সুতরাং সে শুধু দুই 
মাগরিবের সালাত তিন রাকা*য়াতই আদায় করবে। আর সে যে 
শহরে বা গ্রামে বাস করে, তা থেকে প্রস্থান করা থেকে 'কসর' শুরু 


করবে এবং সেখানে পুনরায় ফিরে আসা পর্যন্ত ‘কসর’ করবে; তবে 
279 


যে শহরে সে সফর করেছে, সেখানে চার দিন বা তার বেশি অবস্থান 
করার নিয়ত করলে সে অবস্থায় পূর্ণ সালাত আদায় করবে, ‘কসর’ 
করবে না; কিন্তু যখন সে নিজ শহরে ফিরে আসার উদ্দেশ্যে রওয়ানা 
করবে, তখন আবার ‘কসর’ শুরু করবে এবং বাড়িতে পৌছা পর্যন্ত 
‘কসর’ চালিয়ে যাবে; কেননা, আল্লাহ তা'আলা বলেন: 


€ ৯৮] 951১8 NTE ৮৯৩ ৬৩০৮১ ২০৪/০০১৯ 
[1১:5১] 


“তোমরা যখন দেশ-বিদেশে সফর করবে, তখন সালাত ‘কসর’ 
করলে তোমাদের কোনো দোষ নেই।”/2৫ তাছাড়া আনাস রাদিয়াল্লাহু 


৬০963 ASG 41235412144 4৪৩ এ ৬০ 201১5 EE) 


“আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে মদীনা 
থেকে মক্কার উদ্দেশ্যে বের হলাম; আমরা মদীনায় ফিরে আসা পর্যন্ত 


1% সূরা আন-নিসা, আয়াত: ১০১ 
280 


তিনি চোর রাকা'য়াত বিশিষ্ট সালাতকে ‘কসর’ করে) দুই রাকায়াত 
দুই রাকায়াত করে সালাত আদায় করতেন।”2. 


২. তিনদিন তিনরাত মোজার উপর মাসেহ করা বৈধ; কেননা, আলী 
রাদিয়াল্লাহু “আনহু বলেন: 


* 220 Lads টড 8১3 sy ade dl ৬০ এরা ৫৮5 এ তু 
৩৪১৬৮] ৪৯০০১ Al) ৪৪ BE শেন পিএ ও ৮5503 


(৯৩ 


উপর মাসেহ করার বিধান দিয়েছেন মুসাফির তথা পর্যটকের জন্য 
তিনদিন তিনরাত এবং মুকীম তথা নিজ বাসস্থানে বসবাসকারীর 
জন্য একদিন একরাত |” 


৩. তায়াম্মুম করা বৈধ, যদি সে পানি না পায়, অথবা পানি সংগ্রহ 
করা তার জন্য কষ্টকর হয়ে যায়, অথবা তার জন্য পানির দাম 
অনেক বেশি হয়; কেননা, আল্লাহ তা'আলা বলেন: 


421 বুখারী, হাদিস নং- ১০৩১; মুসলিম, হাদিস নং- ১৬১৮ 


122 আহমাদ, মুসলিম, নাসায়ী ও ইবনু মাজাহ। 
281 


&-এ টা ৬০ এও Gf ic BS C5 8 0G ) 


৩ রাত 
5 তি ০৪ 


(5 101 তি এ ক SG BNE AN eR 
(75555152552 রহ 
[ঠা ৮901] 


“আর যদি তোমরা পীড়িত হও অথবা সফরে থাক বা তোমাদের 
কেউ শৌচস্থান থেকে আসে অথবা তোমরা নারী সম্ভোগ কর এবং 
পানি না পাও, তবে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম কর; সুতরাং মাসেহ 
কর তোমরা তোমাদের চেহারা ও হাতি।৮423 


8. সাওম ভঙ্গ করার সুযোগ বা অবকাশ প্রদান; কেননা, আল্লাহ 
তা'আলা বলেন: 


E 


DAE A 55 


2 
| hE পপ 


BE ০৪০ BIE ES ৩৪ ৩৪) 


2 


“অতঃপর তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য 
দিনগুলোতে এ সংখ্যা পূরণ করে নিতে হবে।”2 


৫. বাহনের উপর বসে যে কোনো দিকে ফিরে নফল সালাত আদায় 


43 সূরা আন-নিসা, আয়াত: ৪৩ 
14 সুরা আল-বাকারা, আয়াত: ১৮৪ 
282 


করার বৈধতা; কেননা, আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু ‘আনহুমা 
বলেন: 


CES (2) এপ ০ ৩৫ iy ৭৮ all ৮৮০ 4 ৫90 ৩1) 


(425 Fo). 2908 49 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাহনে (নফল) 
সালাত আদায় করতেন, তাঁর উট তাঁকে নিয়ে যে দিকেই ফিরে 
থাকুক না কেন।”, 


৬. যোহর ও আসর, অথবা মাগরিব ও এশা*র সালাতকে একত্র 
করে আদায় করা বৈধ; সুতরাং সে যোহর ও আসরের সালাতকে 
একত্র করে যোহরের ওয়াক্তে আদায় করবে এবং মাগরিব ও এশার 
সালাতকে একত্র করে মাগরিবের ওয়াক্তে আদায় করবে; অথবা 
যোহরের সালাতকে আসরের প্রথম ওয়াক্ত পর্যন্ত বিলম্বিত করে 
যোহর ও আসরকে এক সাথে আদায় করবে এবং মাগরিবকে 
এশা'র সময় পর্যন্ত বিলম্বিত করে এক সাথে আদায় করবে । কেননা, 
মু'য়ায রাদিয়াল্লাহু “আনহু বলেন: 


425 বুখারী, হাদিস নং- ৯৫৫; মুসলিম, হাদিস নং- ১৬৪৪ 
283 


Ed 


HLS ISG ISIE Sg de DM Go পর 255 ৮5 ৩৪ 
(me tly)) CEE Lally CAL ৭ পরী ০49 


“আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুকের 
যুদ্ধে বের হলাম; তারপর তিনি (আমাদেরকে নিয়ে) যোহর ও 
আসরের সালাতকে একত্রে আদায় করতেন এবং মাগরিব ও এশার 
সালাতকে একত্রে আদায় করতেন ।”+2 


আর সফরের আদবসমূহ নিম্নরূপ: 


১. যুলুম করে দখল করা সম্পদ ও আমানতের অর্থ তার মালিকের 
নিকট ফেরত দেয়া; কেননা, সফর হল মৃত্যুর আলামত। 


২. হালাল দ্রব্য থেকে তার খাদ্যদ্রব্য প্রস্তুত করা এবং স্ত্রী, সন্তান ও 
পিতামাতার মত যাদের ভরণপোষণের দায়িত্ব তার উপর, তাদের 
ভরণপোষণের ব্যবস্থা করে যাওয়া বা তাদের জন্য অর্থসম্পদ রেখে 
যাওয়া ৷ 


৩. তার পরিবার-পরিজন, ভাই ও বন্ধু-বান্ধবদেরকে বিদায় জানানো 


426 মুসলিম, হাদিস নং- ১৬৬৫ 
284 


এবং যাদেরকে বিদায় জানানো হবে, তাদের জন্য এ দোয়া পাঠ 
করা; 


‘A Acs ০21৮ ০০ 255 (০2১ 2 (24 ) 


(আমি তোমাদের দীন, তোমাদের আমানত ও তোমাদের শেষ 
আমলকে আল্লাহর নিকট সোপর্দ করছি)। আর যাদেরকে বিদায় 
জানানো হয়, তারা তার জন্য দো'য়া করবে এ বলে: 


oz কু 


UES LS 21 এ! 45259558555 «SHEN বু IS 


(আল্লাহ তা'আলা তোমাকে ‘তাকওয়া’ দান করুন, তোমার 
গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং তুমি যখন কোনো দিকে রওয়ানা 
করবে, তখন তিনি যেন তোমাকে কল্যাণের দিকে পরিচালিত 
করেন)। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(Slo). 499৮ ে E25 BL dS 28191: JG ৩৮৪ Bl 


“লুকমান আ. বলেন: আল্লাহ তা'আলার কাছে যখন কোনো কিছু 


আমানত রাখা হয়, তখন তিনি তা হেফাজত করেন ।”+2 আর নবী 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর অনুসারীকে বলতেন: 


3 585:78117 ০০ 21953 SEU *এএ১ dl (2০ 
(sll 
“আমি তোমার দীন, তোমার আমানত ও তোমার শেষ আমলকে 
আল্লাহর নিকট সোপর্দ করছি।”*% 


8. তার সাথে সফরের জন্য ভালো হবে এমন তিনজন বা চারজন 
সাথীকে বাছাই করার পর তাদের সাথে সফরের উদ্দেশ্যে বের 
হওয়া; কেননা, সফরের ব্যাপারে যেমন বলা হয়: 0) ৬ " 
'ব্যক্তির পরীক্ষাগার); আর সফরকে (সফর) বলে নামকরণ করার 
কারণ হল, যেহেতু সফর ব্যক্তির চরিত্রকে উন্ুক্ত করে দেয়। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


এ ১৪১ %1 ১19১) 51 জী 25941 ৫ ১৩১৪ 3৩৫91 ৬55 ০49 ) 


427 নাসায়ী রহ. উৎকৃষ্ট সনদে হাদিসটি বর্ণনা করেছেন। 


4৪ আবু দাউদ, নাসায়ী ও তিরমিযী (সহীহ)। 
286 


(৬০০03 SL 


“একজন আরোহী হচ্ছে একটি শয়তান; আর দুইজন আরোহী হল 
দুইটি শয়তান; আর তিনজন আরোহী হচ্ছে কাফেলা ।”1% তিনি 
আরও বলেন: 


১8127 LES SE ALE 2801 2০ 7১১1৮০76051 %1। 
i cae hs a 02 5 


“একাকী সফর করার মধ্যে কি কি ক্ষতি আছে সে সম্পর্কে আমি যা 
জানি, জনগণ যদি তা জানত, তাহলে কোনো ভ্রমণকারী রাতে 
একাকী ভ্রমণ করত না।”4১0 


৫, ভ্রমণকারীগণ কর্তৃক তাদের মধ্য থেকে এমন একজনকে আমীর 
বা নেতা বানিয়ে নেওয়া, যিনি তাদের সাথে পরমর্শ করে তাদেরকে 
পরিচালনার দায়িত্ব পালন করবেন; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


129 আবু দাউদ, নসায়ী ও তিরমিযী এবং হাদিসটি ‘সহীহ’ । 


40 বুখারী, হাদিস নং- ২৮৩৬ 
287 


(১9১ pl 9). ১০1 15:5520 ১55 295 ৮০৮ 3) ) 


“যখন তিনজন কোনো সফরে বের হয়, তখন তারা যেন তাদের 
মধ্য থেকে একজনকে আমীর নিযুক্ত করে ।”4)1 


৬. সফরের পূর্বে "সালাতুল ইস্তিখারা, আদায় করা; কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে উৎসাহিত 
করেছেন, এমনকি তিনি বিষয়টি তাদেরকে এমনভাবে শিক্ষা দিতেন, 
শিক্ষা দিতেন ।+32 


৭. সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে প্রস্থানের সময় বলবে: 


কু তি ০ 


TR 4১০ ৭১ 40। (6 4৪ এ&। ৯১) 
(5 )087191521312513155ঠ91 20353 


১১১০ 3 709১৭ 


(আল্লাহর নামে বের হচ্ছি এবং তাঁর উপর ভরসা করছি। আর 
অসৎকাজ থেকে বেঁচে থাকার এবং সৎকাজ করার কারও ক্ষমতা 


431 আবু দাউদ। 
432 বুখারী । 


288 


নেই আল্লাহর সাহায্য ছাড়া। হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় 
চাই যেন আমি পথভ্রষ্ট না হই অথবা আমাকে পথভ্রষ্ট করা না হয়; 
অথবা আমি যেন দীন থেকে সরে না যাই অথবা আমাকে দীন থেকে 
সরিয়ে দেয়া না হয়; অথবা আমি যেন কারও উপর যুলুম না করি 
অথবা আমার উপর যুলুম করা না হয়)“: আর যখন যানবাহনে 
আরোহণ করবে, তখন বলবে: 


জী 


ক 


(1 LIB 9345৮ ৭১০4০ ডু ৩৫541 213455401৮5) 
0135 Gc SMI SEG TUS I UG BE ML ৩০ 
2011১ ০০53 নি BLM SES BS IG ০555 শত 
BEE 956 TALE ৩80 ০৮০ ৬ Jal 99 SH 
৩১52০ 780-349 ৯3 288৮ co SS 


(20919 559 এ ও EE ads RENEE cdl 9৪ ৬০ 
(আল্লাহর নামে আরোহণ করছি; আর আল্লাহর কাছেই সাহায্য চাচ্ছি; 


আল্লাহ সবচেয়ে মহান। আর আল্লাহর উপর ভরসা করছি। আর 
অসৎকাজ থেকে বেচে থাকার এবং সৎকাজ করার কারও ক্ষমতা 


£ আবু দাউদ ও তিরমিযী । 
289 


নেই মহান আল্লাহ তা'আলার সাহায্য ছাড়া। আল্লাহ যা চান, তাই 
হয়; আর তিনি যা চান না, তা হয় না। পাক পবিত্র সেই সত্তা, যিনি 
এটাকে আমাদের অধীন করে দিয়েছেন, অথচ আমাদের পক্ষে তা 
করার শক্তি ছিল না। হে আল্লাহ! আমাদের এ সফরে আমরা তোমার 
কাছে নেকী (পুণ্য) ও তাকওয়ার প্রার্থনা করছি এবং সেই আমল 
চাচ্ছি, যার প্রতি তুমি সন্তুষ্ট। হে আল্লাহ! আমাদের এ সফরকে 
আমাদের জন্য সহজ করে দাও এবং এর দৃরত্বকে আমাদের জন্য 
সঙ্কুচিত করে দাও। হে আল্লাহ! সফরে তুমিই আমাদের সাথী বা 
রক্ষণাবেক্ষণকারী এবং আমাদের পরিবার-পরিজন ও সম্পদের 
অভিভাবক । হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই কষ্ট ও 
কাঠিন্য থেকে, মর্মান্তিক দৃশ্যের উদ্ভব থেকে এবং নিজেদের ধন- 
সম্পদ, পরিবার-পরিজন ও সন্তান-সন্তৃতির মধ্যে খারাপভাবে ফিরে 
আসা থেকে)।+34 


৮. বৃহস্পতিবারে দিনের প্রথম প্রহরে সফরে বের হওয়া“; কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


434 মুসলিম ও আবু দাউদ । 
45 বুখারী ও মুসলিমে বর্ণিত। 


0০০০ ০৪৯০ ৬৯ 5105 ০১৪৭ ৪ EY 4১১11) 


(53০৮০ ১১০১ shel). tll 


“হে আল্লাহ! তুমি আমার উম্মতকে তার সকাল বেলায় বরকত দান 
কর; আর তিনি যখন কোনো সৈন্য বাহিনী প্রেরণ করতেন, তখন 
তাদেরকে দিনের প্রথম প্রহরে প্রেরণ করতেন” তাছাড়া হাদিসে 
এসেছে, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে তাঁর 
সফরে বের হতেন“ 


৯. প্রত্যেক উঁচু জায়গায় (উঠার সময়) ‘তাকবীর’ বলা; কেননা, আবু 


4582 405: IE ০5) BUI BLM I UG: IES 31) 
(৬১০১১) CGR EF 2৪৯5 cdl 


“এক ব্যক্তি আরজ করলেন: হে আল্লাহর রাসূল! আমি সফর করার 
পরিকল্পনা করেছি, কাজেই আমাকে উপদেশ দিন; তখন তিনি 
বললেন: তুমি অবশ্যই তাকওয়া তথা আল্লাহকে ভয় করার নীতি 


‘% আবূ দাউদ ও তিরমিযী। 


4 উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১৭৭ 
291 


অবলম্বন করবে এবং প্রত্যেক উঁচু জায়গায় (উঠার সময়) ‘তাকবীর’ 


বলবে 1৮438 
১০. যখন কোনে মানুষকে ভয় করবে, তখন বলবে; 
. sr ৬৪ এ১ ১৯০৭ 2৯১৪৬ ও DF BEAU 


(অর্থাৎ হে আল্লাহ! আমরা তাদেরকে তোমার মুখোমুখি করছি এবং 
তাদের অনিষ্টকারিতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি); কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ দো'য়া পাঠ 


439 
করতেন ।% 


১১. সফরে সে আল্লাহ তা'আলার নিকট দো'য়া করবে এবং তাঁর 
নিকট দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইবে; কেননা, সফর অবস্থার 
দোয়া কবুল করা হয়। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


98420185550 52905011525: bed ৫5 ৭ ৩৩৪৩ 5195 ৬১৩) 


438 তিরমিযী রহ. হাদিসটি হাসান সনদে বর্ণনা করেছেন। 


4 আবূ দাউদ ও নাসায়ী রহ. হাদিসটি সহীহ সনদে বর্ণনা করেছেন। 
292 


(Aly). ১9 4 291 89০5 


“তিনটি দো'য়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই: 
মাযলুমের দো'য়া, মুসাফিরের দো'য়া এবং পিতামাতা কর্তৃক তার 
সন্তানের জন্য করা বদদো'য়া 49 


১২. যখন সে কোন স্থানে অবস্থান করার জন্য অবতরণ করে, তখন 
বলবে: 


(4-9১)- SE ৫56 bs SUE dl ০০৪ ৮৭ 


“আমি আল্লাহর পরিপূর্ণ কালেমাগুলো দ্বারা সে বস্তুর অনিষ্টতা থেকে 
আশ্রয় চাই, যা তিনি সৃষ্টি করেছেন।”+* আর যখন সফর অবস্থায় 
রাতের আগমন ঘটবে, তখন বলবে: 


2 £ 


$ 5550 ০৬৬৪ 5 253 485 82 48৬ ১৮158014505 1০৯00) 
53 5 ৬৪ 


পপ 


ঠ 


24 0, 52 ১05 55 ১ ১০৮, ale শত, 


(১/১3১)-5 45৩49 ৬৫ MSC ssl 


At 


৬ 


tC, 


$ 


440 তিরমিযী রহ. হাদিসটি হাসান সনদে বর্ণনা করেছেন। 
44 মুসলিম । 


293 


“হে যমীন! আমার ও তোমার রব হলেন আল্লাহ। আমি আশ্রয় চাই 
তোমার অনিষ্টতা থেকে ও তোমার ভিতরে যা আছে তার অনিষ্টতা 
থেকে; আর তোমার মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে তার অনিষ্টতা 
থেকে এবং তোমার উপরে যা কিছু চরে বেড়ায় তার অনিষ্টতা 
থেকে। আর আমি তোমার কাছে আশ্রয় চাই বাঘ-সিংহ ও কাল 
সাপের অনিষ্টতা থেকে এবং সকল প্রকার সাপ ও কিচ্ছুর অনিষ্টতা 
থেকে; আরও আশ্রয় চাই শহরবাসীদের অনিষ্টতা থেকে এবং 
জন্মদানকারী ও যা জন্ম লাভ করেছে তার অনিষ্টতা থেকে 1” 


১৩. যখন নির্জনতা বা বন্য জন্তুর ভয় করবে, তখন বলবে; 

১১৭১ Smal এ 53509 ৮9 ০১ ০৯ ৬৬ ০৩ 
(৬৮০০৭ Sl ৩ 99১)- 5১229 Ll 

“আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি বাদশা, অতিশয় পবিত্র 


এবং সকল ফেরেস্তা ও বিশেষ করে জিবরাঈল আ. এর রব; তোমার 
শক্তি ও অসীম দাপটে আসমানসমূহ ও যমীন বিস্তৃত হয়ে 


44 আবু দাউদ, হাদিস নং- ২৬০৫ 
294 


আছে 1৮443 


১৪. যখন সে রাতের প্রথম ভাগে ঘুমাবে, তখন তার বাহু বা হাত 
যমীনে বিছিয়ে দেবে; আর যদি রাতের শেষ ভাগে ঘুমায়, তাহলে 
তার বাহু বা হাত দাঁড় করিয়ে দিবে এবং হাতের তালুতে তার মাথা 
রাখবে, যাতে ভারী ঘুম না হয় এবং ফযরের সালাত কাযা হয়ে না 
যায়। 


১৫. যখন কোনো শহরের প্রতি দৃষ্টি পড়বে, তখন বলবে: 

9৪ 95 DU GL Yo By) ৬6 95005 DUG ৬ এ এস FG 
॥ ৬৪ ৩553 RFE ৬০ এ১ ১১৪0 led 5 2 ০ 

(হে আল্লাহ! আমাদের জন্য তাতে স্থিতি ও প্রশান্তি দান কর এবং 

সেখানে আমাদের জন্য হালাল রিযিকের ব্যবস্থা কর। হে আল্লাহ! 

আমি তোমার কাছে এ শহরের কল্যাণ ও তার মধ্যকার কল্যাণ 


প্রার্থনা করছি; আর তোমার কাছে তার অকল্যাণ ও তার মধ্যকার 
অকল্যাণ থেকে আশ্রয় চাই)। কেননা, নবী সাল্লাল্লাহু “আলাইহি 


4১ ইবনুস সিন্লী আল-খারতায়ী। 


ওয়াসাল্লাম এ দোণয়া পাঠ করতেন ।444 


১৬. যখন তার সফরের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে, তখন দ্রুত 
নিজ শহর ও পরিবার-পরিজনের নিকট প্রত্যাবর্তন করা; কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


পু পা 
রে পল রে 


৩৪ BB Ls 8555 নত ES লিড So Lats Li 
LEE Be) cA SL BED ah 522 ০০4০1 


“সফর হচ্ছে এক প্রকার আযাব; যা তোমাদের যে কারো পানাহার 
ও নিদ্রায় বাধা দেয়। সুতরাং যখন তোমাদের কারোর সফরের 
উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়, তখন সে যেন দ্রুত তার পরিবার-পরিজনের 
কাছে ফিরে আসে ৷”**5 


১৭. যখন (সফর থেকে) ফিরে আসবে, তখন তিনবার ‘আল্লাহু 
আকবার’ বলে তাকবীর দিবে এবং বলবে: 


Gls 50555555556 gal 


114 উদ্ধৃত, আবূ বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১৭৮ 
445 বুখারী ও মুসলিম ৷ 


296 


(আমরা সফর থেকে প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী এবং 
আমারা আমাদের প্রভুর প্রশংসাকারী) এবং এই দোয়াটি বারবার 
পাঠ করবে; কেননা, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ কাজটি 
করতেন।” 


১৮. সফর থেকে রাতের বেলায় পরিবারবর্ণের নিকট ফিরে না আসা; 
বরং তার পূর্বে কাউকে পাঠিয়ে তাদেরকে সুসংবাদ দেয়া, যাতে তার 
আগমন হঠাৎ করে তাদেরকে হতভম্ব করে না দেয়; কেননা, এটা 
ছিল নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত **” 


১৯. নারী তার স্বীয় মাহরাম পুরুষ সাথী ছাড়া একদিন ও একরাতের 
দূরত্বের পথ সফর করবে না; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


ও) ৪৭1 এ) 8577 BUS SBA 405 ৩2870 KY 
(ale ০৫) (55 2০৪ 


“যে নারী আল্লাহ ও পরকালের উপর ঈমান এনেছে, তার জন্য 


446 বুখারী ও মুসলিম । 
4? উদ্ধৃত, আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১৭৯ 
297 


মাহরাম পুরুষ সাথী ছাড়া একদিন ও একরাতের দূরত্বের পথ সফর 
করা বৈধ নয় 1৮445 


4 বুখারী, হাদিস নং- ১০৩৮; মুসলিম, হাদিস নং- ৩৩৩১ 
298 


ত্ৰয়োদশ অধ্যায় 
পোশাক-পরিচ্ছদের আদব প্রসঙ্গে 


মুসলিম ব্যক্তি মনে করে যে, পোশাক-পরিচ্ছদের ব্যাপারে আল্লাহ 
তাআলা তাঁর বাণীর মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন, তিনি বলেন: 


BLS 351৯7591965 ০০ FS ৩০৪ LEE) 1৬ চস 3955 ৯ 
[৮):-91০31] © ০৩০০ LL ১০৫৫ 
“হে বনী আদম! প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক 
গ্রহণ কর। আর খাও এবং পান কর কিন্ত অপচয় করো না। নিশ্চয় 
তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না ।”+4 আর আল্লাহ তা'আলা 
এর দ্বারা বনী আদমের প্রতি অনুগ্রহ করেছেন, তিনি বলেন: 
০০9 Bs MSE SF এ ৩ এগ 35 AS SS Ys 
[৭7 :-১।১০১] € ১ ৩91 


“হে বনী আদম! অবশ্যই আমরা তোমাদের জন্য পোশাক নাযিল 


4? সূরা আল-আ'রাফ, আয়াত: ৩১ 
299 


করেছি, তোমাদের লজ্জাস্থান ঢাকা ও বেশ-ভূষার জন্য। আর 
তাকওয়ার পোশাক; এটাই সর্বোত্তম 1৮০ আল্লাহ তা'আলা আরও 
বলেন: 


০] ০০5 রিচ ৬৮৮ এ ছি এজন এ ৯ 


[A\ 


তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন 
তোমাদের জন্য বর্মের, তা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে।”*! 
আল্লাহ তা'আলা আরও বলেন: 


3১১৪০ 61৮5 5 of ES lj ৯ 
[A SNE ৫ 


“আর আমরা তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম, 
যাতে তা তোমাদের যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে; কাজেই তোমরা 


4০ সূরা আল-আ'রাফ, আয়াত: ২৬ 


“1 সুরা আন-নাহল, আয়াত: ৮১ 
300 


কি কৃতজ্ঞ হবে?” আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
তাঁর বাণীর মাধ্যমে নির্দেশ দিয়েছেন, তিনি বলেন: 


82১) গু 35 BL GE ও ৯৫০৮1515059 18 


“তোমরা খাও, পান কর, পোশাক পরিধান কর এবং দান কর; তবে 
অপচয় ও অহঙ্কার পরিহার করো।”% অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বৈধ ও অবৈধ পোশাকের বর্ণনা দিয়েছেন এবং 
বর্ণনা দিয়েছেন পছন্দনীয় ও অপছন্দনীয় পোশাক-পরিচ্ছদের; 
সুতরাং এ জন্য মুসলিম ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য হল_ তার 
পোশাক-পরিচ্ছদের ব্যাপারে নিম্নোক্ত আদবসমূহ পালন করা: 


১. সাধারণভাবে রেশমী পোশাক পরিধান না করা, চাই তা কাপড়ের 
ক্ষেত্রে হউক, অথবা পাগড়ীতে হউক অথবা অন্য যে কোনো 
পোশাকেই হউক; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম 
বলেন: 


152 সূরা আল-আম্মিয়া, আয়াত: ৮০ 
45 বুখারী, কিতাবুল লিবাস। 


301 


$৮০) INS LI TOMS LT BE 52)411৮5৭) 


“তোমরা রেশমী পোশাক পরিধান করো না; কারণ, দুনিয়াতে যে 
ব্যক্তি তা পরিধান করবে, আখেরাতে সে তা পরিধান করা থেকে 
বঞ্চিত হবে ।”% তাছাড়া নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর 
ডান হাতে রেশম ও বাম হাতে স্বর্ণ নিয়ে বলেন: 


(35 3102) 5১565 FE pin 5 


“এই দু'টি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য (ব্যবহার করা) 
হারাম ৷”** তিনি আরও বলেন: 


192) PEE Io 5 SS FAG ৪০৪1 ০০এ টিশি। 
(57l 


“রেশমের পোশাক ও সোনার জিনিস আমার উম্মতের পুরুষদের 
জন্য হারাম করা হয়েছে এবং তাদের নারীদের জন্য হালাল করে 


45 বুখারী, হাদিস নং- ৫৪৯২; মুসলিম, হাদিস নং- ৫৫৩১ 


45 আবূ দাউদ রহ. হাদিসটি হাসান সনদে বর্ণনা করেছেন। 
302 


দেয়া হয়েছে ।”*$ 


২. তার কাপড়, অথবা পাজামা, অথবা কোট, অথবা চাদর এমন 
লম্বা না হওয়া, যা তার দুই টাকনুর নীচে চলে যায়; কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(dlls). 030 Ss AS 92 ০৭5) 


“দুই টাকনুর নীচে তহবন্দ যে পরিমাণ স্থান ঢেকে রাখবে, তা 
জাহান্নামে যাবে ।””? তিনি আরও বলেন: 


40128 IDES ডি 2 2 LLG ০০৪০৮]9 5১31 ও 35581) 


(3০509 ১0১ 8১১)-॥ LCDS 4 


“তহবন্দ বা পাজামা, জামা ও পাগড়ীই সাধারণত ঝুলিয়ে দেয়া হয়; 
আর যে ব্যক্তি অহঙ্কার বশত এরূপ কিছু ঝুলিয়ে দেবে, কিয়ামতের 
দিন আল্লাহ তার প্রতি তাকাবেন না” তিনি আরও বলেন: 


456 তিরমিযী, হাদিস নং- ১৭২০ 
45 বুখারী, হাদিস নং- ৫৪৫০ 


4৪ আবূ দাউদ ও নাসায়ী ৷ 
303 


(aE 8০০) DCD 2 2182 SDS LF 2 ৩2) 


“যে ব্যক্তি অহঙ্কার বশত তার কাপড় ঝুলিয়ে দেবে, কিয়ামতের দিন 
আল্লাহ তা'আলা তার প্রতি তাকাবেন না।”% 


৩. সাদা পোশাককে অন্যান্য পোশাকের উপর প্রাধান্য দেয়া এবং 
সকল রঙের পোশাককে বৈধ মনে করা; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


9) . 1১352 ৩3 1:24) ০:2৮ ৮851 Gu. 11৮27 
(৪৩৮১ Sl 


“তোমরা সাদা পোশাক পড়; কারণ, এটাই পবিত্র ও উৎকৃষ্টতর। 
আর সাদা কাপড়েই তোমরা মৃতদের কাফন দিয়ো।” তাছাড়া 


৩205 2৩ ও 20 ১8595 lay ০৪৩ এ) ৮০ il 1৯ 36) 
(geht lo) . 45 92০1 BIC SS 


45 বুখারী, হাদিস নং- ৩৪৬৫; মুসলিম, হাদিস নং- ৫৫৭৮ 
460 নাসায়ী ও হাকেম এবং তিনি হাদিসটিকে ‘সহীহ’ বলেছেন। 
304 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের গঠনাকৃতি ছিল মধ্যম 
গোছের। আর আমি তাঁকে লাল চাদর গায়ে জড়ানো অবস্থায় 
দেখেছি, আমি কখনও তাঁর চাইতে সুন্দর জিনিস দেখিনি” আর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে সহীহভাবে বর্ণিত 
আছে যে, তিনি সবুজ পোশাক পরিধান করেছেন এবং কালো রঙের 
পাগড়ী পরিধান করেছেন ।“%* 


8. মুসলিম রমনী কর্তৃক এমন লম্বা পোশাক পরিধান করা, যা তার 
দুই পায়ের পাতাকে ঢেকে দেয় এবং তার ওড়নাকে মাথার উপর 
এমনভাবে ঝুলিয়ে দেয়া, যাতে তা তার ঘাড়, গলা ও বুক ঢেকে 
দেয়; কেননা, আল্লাহ তা'আলা বলেন: 


৩৪ SEE SSL STS DE; BBY ৬ GEG ৯ 
[০৭-1১3] Bess 


“হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের 
নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের 


46 বুখারী, হাদিস নং- ৫৫১০ 


162 উদ্ধৃত, আবূ বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১৮১ 
305 


উপর টেনে দেয়।”£ আল্লাহ তা'আলা আরও বলেন: 


ভাজার রা I MEE BE, এজ পপ 
3 ৩৬৭] NEES) BAS ১) bers ৬০ ৩৯০০ ৩১০ 


[):)৯11] Sell: 


“আর তারা তাদের গলা ও বুক যেন মাথার কাপড় দ্বারা ঢেকে 
রাখে। আর তারা যেন তাদের স্বামী, পিতা ... ছাড়া কারো কাছে 
তাদের সৌন্দর্য প্রকাশ না করে।”* তাছাড়া আয়েশা রাদিয়াল্লাহু 
“আনহা বলেন: 


৫৫452 


৬ ৩৯৮৬ 0০৬9) : 4 9 এ INN ০০৩৭ এ এ ৮5) 


(dlls). le 97৩ ৭94১০ BS 555 (Gert 


“আল্লাহ তা'আলা প্রথম সারির মুহাজির রমনীগণের প্রতি রহম 
করুন, যখন আল্লাহ নাযিল করলেন: (5৪% & 4 9১/৯; 
[আর তারা তাদের গলা ও বুক যেন মাথার কাপড় দ্বারা ঢেকে 
রাখে], তখন তারা নিজের কোমরে বাঁধা কাপড় খুলে নিয়ে সঙ্গে 


£১ সূরা আল-আহযাব, আয়াত: ৫৯ 


14 সূরা আন-নূর, আয়াত: ৩১ 
306 


সঙ্গেই ওড়না বানিয়ে ফেলল এবং তা দিয়ে শরীর ঢেকে 
ফেললো ।”% আর উম্মু সালমা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন: 


১5 GE ৮ 3৫ BBN & ভুগা ৩6 FS, 
35 3৩১1 8৮52 BIS ১১৩১। 205 ER তি ৩০ ৩25 
(১9১ sds). Laas 3 


4 5 


“যখন নাযিল হল: 543 055 4549 ৫55৭ BE EG 
(5৬% ৩০ 5446 95% [হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে, 
চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়], তখন আনসার 
রমনীগণ তাদের মাথা এমনভাবে কালো কাপড় দিয়ে ঢেকে বের 
হত, মনে হয় যেন তাদের মাথার উপর কাক বসে আছে ।”*6 


৫. স্বর্ণের আংটি পরিধান না করা; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ ও রেশমের ব্যাপারে বলেন: 


455 বুখারী, হাদিস নং- ৪৪৮০ 


466 আবু দাউদ, হাদিস নং- ৪১০৩ 
307 


(১5১ ply). ৮১৫১৮ ৩:০৬ 81) 


“এই দু'টি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য (ব্যবহার করা) 
হারাম ৷” তিনি আরও বলেন: 


৮9১)-।2833 ৩৯9 ০৪19১ এ ৩৯9 8241 ০ টি । 
(sll 


“রেশমের পোশাক ও সোনার জিনিস আমার উম্মতের পুরুষদের 
জন্য হারাম করা হয়েছে এবং তাদের নারীদের জন্য হালাল করে 
দেয়া হয়েছে।”/% আর আবদুল্লাহ ইবন ‘আব্বাস রাদিয়াল্লাহু 
‘আননহুমা কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে: 


a 
৮৮ 


25৩০১8455৩৪ 3৩ ৩৭৮৪ de ৯০৫58, 
Px ও এ ০১৩৬ GF এ) 0৬6 ০275 
44 ESTE ১৩7০০ ale dl এত এ 45 ০৯ ৩০০ ৮০৭ 
1১০9 49৪ এ০। ৬৮ 40 45555 SSG SST 4697৫ 

(i 825) 


4৪ আবু দাউদ রহ. হাদিসটি হাসান সনদে বর্ণনা করেছেন। 


46 তিরমিযী, হাদিস নং- ১৭২০ 
308 


“একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে 
একটি সোনার আংটি দেখতে পেলেন; অতঃপর তিনি আংটিটি তার 
হাত থেকে খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন: “তোমাদের 
কেউ কি ইচ্ছা করে জ্বলন্ত অংগার হাতে রাখবে!’ অতঃপর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে 
যাওয়ার পর লোকটিকে বলা হল: তুমি তোমার আংটিটি উঠিয়ে নিয়ে 
অন্য কোন কাজে লাগাও। সে বলল: আল্লাহর কসম! যে জিনিসটি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়ে ফেলে দিয়েছেন, তা 
আমি কখনও নেব না ।”*% 


৬. মুসলিম ব্যক্তির জন্য রূপার আংটি পরিধান করতে কোন দোষ 
নেই, অথবা রূপার আংটির পাথর বা বৃত্তে তার নাম অংকন করা 
এবং তা স্বীয় চিঠি-পত্র ও লেখালেখিতে সীলমোহর হিসেবে ব্যবহার 
করাতে অথবা তার দ্বারা চেক ও অনুরূপ কিছুতে স্বাক্ষর দানে কোন 
দোষ নেই; কেননা, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম “মুহাম্মাদার 
রাসুলুল্লাহ’ (48 ১৯১ =) খচিত রূপার আংটি ব্যবহার করতেন 
এবং তিনি তা তাঁর বাম হাতের কনিষ্ঠাঙ্গুলিতে দিয়ে রাখতেন। 


469 মুসলিম, হাদিস নং- ৫৫৯৩ 
309 


আনাস রাদিয়াল্লাহু “আনহু বলেন: 


533১5752971 এ) IEG i953 ০৮১ ৮৪৪ এ ৬ ভগ 2৩96) 
528 IEP IIE "5৯৯ ৩৭০ কল le ভে 
(২০০ ০9১)- 048 


“নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করতেন এ 
আঙুলে এবং এ কথা বলে তিনি তাঁর বাম হাতের কনিষ্ঠীঙ্গুলির দিকে 
ইঙ্গিত করেন।”%7০ 


৭. এমন পোশাক পরিধান না করা, যা তার শরীরের সাথে আঁটসাঁট 
হয়ে লেগে থাকে এবং তাতে তার দুই হাত বের করার মত কোনো 
জায়গা রাখা হয় না; কেননা, নবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এ 
ধরনের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। আর এক পায়ে 
জুতা পরে না হাঁটা; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


Uf Cals ff এ 5 ১৪ ৪৩ i) 
(we 99১) 


47০ মুসলিম, হাদিস নং- ৫৬১০ 
310 


“তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে_ সে যেন হয় 
উভয় পায়ে জুতা পরিধান করে, অথবা উভয় পা খালি রাখে ৮21 


৮. মুসলিম পুরুষ কর্তৃক মুসলিম নারীর পোশাক এবং মুসলিম নারী 
কর্তৃক মুসলিম পুরুষের পোশাক পরিধান না করা; কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এটা হারাম করে 
দিয়েছেন। আবদুল্লাহ ইবন “আব্বাস রাদিয়াল্লাহু 'আনহুমা বলেন: 


SIEGAL JED 0০ SHSM ০০০৪ 4৪৩ Dl ৯০ এ০। 45 ৩) 
(Sells). 2401 92 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম নারীদের বেশধারণকারী 
পুরুষ এবং পুরুষের বেশধারণকারী নারীদের প্রতি লানত 
করেছেন।”** আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু ও আবদুল্লাহ 
ইবন “আব্বাস রাদিয়াল্লাহু “আনহুমা কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে: 
১৯970970৪8০ FF das 4৪৪ 4 ৮০4৪ 4৮০ GO? 


ন 


JED TAD as as Al এ এ) 4০ GUS LY 


471 মুসলিম, হাদিস নং- ৫৬১৭ 


472 বুখারী, হাদিস নং- ৫৫৪৭ ও ৬৪৪৫ 
311 


(৬১৪ ১৪১ % 25))- de নী ৩ পি না 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নারীর পোশাক 
পরিধানকারী পুরুষ এবং পুরুষের পোশাক পরিধানকারী নারীদের 
প্রতি লানত করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি 
ওয়াসাল্লাম নারীদের অনুকরণকারী পুরুষদের এবং পুরুষদের 
অনুকরণকারী নারীদের প্রতিও লানত করেছেন”? 


৯. জুতা পরিধান করার সময় ডান দিক থেকে শুরু করা এবং 
খোলার সময় বাম দিক থেকে শুরু করা; কেননা, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


Fal 3 JCA DEG BG Flt সব TE 
(3 lly). ES 5৮2,025 2 
“তোমাদের কেউ যখন জুতা পরিধান করে, তখন সে যেন ডান দিক 


থেকে শুরু করে; আর যখন সে জুতা খুলতে চায়, তখন যেন সে 
বাম দিক থেকে শুরু করে। যাতে ডান দিক (জুতা) পরার দিক 


43 আবু দাউদ, হাদিস নং- ৪১০০; বুখারী, হাদিস নং- ৫৫৪৬ 
312 


থেকে প্রথম হয় এবং খোলার দিক থেকে হয় শেষ ৮474 


১০. কাপড় পরিধান করার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা; 


এ Brak 95 ও 92] এ ০০০ ১ এ) ৮০ 40455 ৩৫) 
(de 29১) "9৫৮ ০৯৯০ 


দিকে থেকে শুরু করতে পছন্দ করতেন; যেমন__ জুতা পরতে, চুল- 
দাড়ি আঁচড়ানোতে এবং অযু করতে ।”75 


১১. নতুন কাপড় অথবা পাগড়ী অথবা যে কোনো পোশাক পরিধান 
করার সময় এ দো'য়া পাঠ করবে; 


3১৬০6৭৪5525 85 0565 পা একর Ef 
10৮৮5 5৬ 
(হে আল্লাহ! তোমারই জন্য সকল প্রশংসা, তুমিই আমাকে এ কাপড় 


44 বুখারী, হাদিস নং- ৫৫১৭; মুসলিম, হাদিস নং- ৫৬১৬ 


45 মুসলিম, হাদিস নং- ৬৪০ 
313 


পরিয়েছ। আমি তোমার কাছে এর মধ্যকার কাল্যাণ চাচ্ছি এবং এ 
কল্যাণও প্রত্যাশা করছি তোমার কাছে, যার জন্য এটি তৈরি করা 
হয়েছে। আর আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এ কাপড়ের অনিষ্টতা 
থেকে এবং এ অনিষ্টতা ও অকল্যাণ থেকেও আশ্রয় প্রার্থনা করছি, 
যার জন্য এটি তৈরি করা হয়েছে)। কেননা, এ দোয়াটি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে “6 


১২. তার মুসলিম ভাইকে নতুন পোশাক পরিধান করা অবস্থায় 
দেখলে তার জন্য এ কথা বলে দোয়া করা: "৯1১4১" (তুমি এটি 
পুরান কর ও ছিড়ে ফেল, অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও); কেননা, যখন 
উম্মু খালিদ নতুন পোশাক পরিধান করেন, তখন নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম তাকে এ কথা বলে দো'য়া করেছেন ।*” 


176 মুসলিম, হাদিস নং- ৬৪০ 


477 বুখারী, হাদিস নং- ৫৪৮৫ 
314 


চতুর্দশ অধ্যায় 
স্বভাবগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আদবসমূহ 


মুসলিম ব্যক্তিকে প্রকৃত মুসলিমের গুণে ভূষিত হতে হলে তাকে 
আল্লাহর কিতাব ও নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর 
শিক্ষা ও দর্শনের ভিত্তিতে জীবন পরিচালিত করতে হবে; সুতরাং সে 
কুরআন ও সুন্নাহ'র আলোকে জীবনযাপন করবে এবং সে অনুযায়ী 
তার সকল বিষয়কে রূপায়িত করবে। আর এটা করবে আল্লাহ 
তা'আলা'র নির্দেশের কারণেই, তিনি বলেন: 


2৪ ৩১ ৩1০৭ 58৯55 এটা ৬৯৪ গস ১০ ১০৩৪ ৩৯ 


[৭ ২১1৯১] ্ঘ্‌ EA তে (21 


মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো 
(ভিন্ন সিদ্ধান্তের) ইখতিয়ার সংগত নয় ।”£75 আল্লাহ তা'আলা আরও 
বলেন: 


4৪ সূরা আল-আহ্যাব, আয়াত: ৩৬ 
315 


[$:7241]81550 RE 24০6 UF ১১৩ এগ ৫৪০) 


“আর রাসূল তোমাদেরকে যা দেয়, তা তোমরা গ্রহণ কর এবং যা 
থেকে তোমাদেরকে নিষেধ করে, তা থেকে বিরত থাক ।”*”” তাছাড়া 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(৬5১৭ 09১) -। 4 4৫৯3 ৬৫425 ৩৮ FESR ২) 


“তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না 
সে তার ইচ্ছা ও খেয়াল-খুশিকে আমি যা নিয়ে এসেছি তার অনুগামী 
করবে ।”৯ তিনি আরও বলেন: 


(২44১) উন ও এ৪%৬৪৬ 


“যে ব্যক্তি এমন কোনো কাজ করল, যার ব্যাপারে আমাদের কোনো 
নির্দেশনা নেই, সে কাজটি বাতিল বলে গণ্য হবে।”£ সুতরাং 
স্বভাবগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে মুসলিম ব্যক্তি অবশ্যই নিম্নোক্ত 


49 সূরা আল-হাশর, আয়াত: ৭ 
40 ইমাম নববী রহ. হাদিসটি তাঁর আল-আরবা'উন ( ১:০১) গ্রন্থে বর্ণনা 
করেছেন এবং তিনি বলেন: হাদিসটি ‘হাসান সহীহ’ । 


41 মুসলিম, হাদিস নং- ৪৫৯০ 
316 


আদবসমূহ রক্ষা করে চলবে, যা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের বাণী থেকে সাব্যস্ত হয়েছে, তিনি বলেন: 


*১৮৯। 5359 ৭9) ০০৪ BSED 53358 2০০৪ 8028] 
(dll). ১৯3] ESS 


“ফিতরাত (মানুষের সৃষ্টিগত স্বভাব) পাঁচটি: খাতনা করা, (নাভীর 
নীচে) খুর ব্যবহার করা, গোঁফ ছোট করা, নখ কাটা ও বগলের 
পশম উপড়ে ফেলা ৷” 


আর এসব আদবের বিবরণ নিম্নরূপ: 


১. খাৎনা করা: আর খাৎনা হল চামড়ার এ অংশ কেটে ফেলা, যা 
পুরুষাঙ্গের মাথাকে ঢেকে রাখে; আর এ কাজটি শিশুর জন্মের সপ্তম 
দিনে সম্পন্ন করা মুস্তাহাব; কেননা, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম ফাতেমাতুয যাহরা ও আলী রাদিয়াল্লাহু ‘আনহুমা'র দুই 
ছেলে হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু “আনহুমা*র খাৎনার কাজ 
তাদের জন্মের সপ্তম দিনে সম্পন্ন করেছেন। আর এ খাৎনার কাজটি 


42 আবু দাউদ ও তিরমিযী এবং তিনি হাদিসটিকে ‘হাসান’ বলেছেন। 
317 


বালেগ হওয়ার আগ পর্যন্ত বিলম্বিত করে সম্পন্ন করলেও দোষণীয় 
হবে না; কেননা, আল্লাহর নবী ইবরাহীম 'আলাইহিস্‌ সালাম আশি 
বছর বয়সে খাৎনা করেছেন। আর হাদিসে বর্ণিত আছে, যখন 
কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম 
গ্রহণ করত, তখন তিনি তাকে বলতেন: 


১৪১ % 4৯১৯) ১8৮? LAA Ls ঠা )). 


“তুমি তোমার কাফির অবস্থার চুলগুলো কেটে ফেলো এবং খাতনা 
কর 1৮483 


২. গোঁফ কাটা: মুসলিম ব্যক্তি তার গোঁফ কেটে ফেলবে, যা তার 
ঠোটের উপর ঝুলে পড়বে । আর দাড়িকে লম্বা করবে, যতক্ষণ না 
তার মুখমণ্ডল পূর্ণ হবে; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 

৯০9 CAS IE «৩০৮১6০০0981 0. 
“তোমরা গোঁফ কেটে ফেল এবং দাড়ি লম্বা কর; আর (এভাবেই) 


483 আবু দাউদ, হাদিস নং- ৩৫৬ 
318 


তোমরা অগ্নি পূজকদের বিরুদ্ধাচরণ কর।”+ তিনি আরও বলেন: 
(০৪3৮), এ 9850 HV Ll BS LLG 


“তোমরা মুশরিকদের বিপরীত করবে, তোমরা গোঁফ ছোট করবে 
এবং দাড়ি লম্বা রাখবে ।”*$ অর্থাৎ দাড়ি বৃদ্ধি কর; সুতরাং এ 
কারণে দাড়ি মুণ্ডন করা হারাম; আর সে মাথার কিছু অংশের চুল 
মুণ্তন করে বাকি অংশে চুল রেখে দেয়া থেকে বিরত থাকবে; 
কেননা, আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন: 


(০০ ৬৪০) EGE sg 4৪৩ এ ০ 41455 BD 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম মাথার চুলের কিছু অংশ 
মুণ্ডন করে কিছু অংশে চুল রাখতে নিষেধ করেছেন।”৯ 


৩. অনুরূপভাবে সে তার দাড়িতে কালো রঙ করা থেকে বিরত 
থাকবে; কেননা, যখন আবূ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু “আনহু"্র 


48৫ সহীহ মুসলিম, হাদিস নং- ২৬০ 
485 বুখারী ও মুসলিম । 
% বুখারী ও মুসলিম। 


319 


পিতাকে মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের 
নিকট নিয়ে আসা হল এবং সে অবস্থায় তার মাথা ছিল ধবধবে 
সাদা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


21) 5501 ৮25 59 255 SUS ০৪০ এ)21958 


“তোমরা তাকে কোনো নারীর নিকটে নিয়ে যাও এবং সে যেন 
কোনো কিছু দিয়ে তার মাথার চুলকে বদলিয়ে দেয়; আর তোমরা 
কালো রঙ পরিহার কর।” আর মেহেদী ও ‘কাতাম’ নামক উদ্ভিদ 
দ্বারা খেযাব দেয়া উত্তম। 


আর মুসলিম ব্যক্তি যদি তার মাথার চুল লম্বা করে রাখে এবং তা 
মুণ্ডন না করে, তাহলে তেল দিয়ে ও বিন্যাস করার মাধ্যমে তার যত্ন 
নিবে; কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


১৪১ % 4৯১৯) st LSD AS ৩৫ ১2 )). 


% বুখারী, মুসলিম ও আহমাদ। 


320 


“যে ব্যক্তির চুল আছে, সে যেন তার যত্ন করে ।” 


৪. বগলের পশম উপড়ে ফেলা, সুতরাং মুসলিম ব্যক্তি তার দুই 
বগলের পশম উপড়ে ফেলবে; আর যদি বগলের পশম উপড়ানো 
সম্ভব না হয়, তাহলে তা মুণ্ডন করে ফেলবে অথবা তাতে 
লোমনাশক ওষধ বা অনুরূপ কিছু দিয়ে প্রলেপ দিবে, যাতে তা 
পরিষ্কার হয়ে যায়। 


৫, নখ কাটা, সুতরাং মুসলিম ব্যক্তি তার নখসমূহ কেটে ফেলবে; 
আর নখ কাটার ক্ষেত্রে তার জন্য মুস্তাহাব হল ডান হাত দিয়ে শুরু 
করা, তারপর বাম হাত, তারপর ডান পা, তারপর বাম পা। কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এ ক্ষেত্রে ডান দিক থেকে 
শুরু করতে পছন্দ করতেন ।+ 


মুসলিম ব্যক্তি এসব কিছু করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি 
ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ করার নিয়তে, যাতে সে 


4৪ আবু দাউদ, হাদিস নং- ৪১৬৫ 
489 বুখারী ও মুসলিম। 


321 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও তাঁর 
সুন্নাতের অনুসরণ করার সাওয়াব অর্জন করতে পারে; কারণ, 
কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তির জন্য 
তাই বরাদ্দ থাকবে, যা সে নিয়ত করে। 


সৎ সস 


322 


পঞ্চদশ অধ্যায় 


ঘুমানোর আদব প্রসঙ্গে 


মুসলিম ব্যক্তি মনে করে-_ ঘুম অন্যতম নিয়ামত, যার দ্বারা আল্লাহ 
তা'আলা তাঁর বান্দগণের প্রতি অনুগ্রহ করেছেন; আল্লাহ তা'আলা 
বলেন: 


ALES ৩০৮2৫) ৮59 IEG এরা লা এ 535 35) 
[vr ead © 5১১48 এ? 

“তিনিই তাঁর দয়ায় তোমাদের জন্য করেছেন রাত ও দিন, যেন 

তাতে তোমরা বিশ্রাম করতে পার এবং তাঁর অনুগ্রহ সন্ধান করতে 


পার। আরও যেন তোমরা কৃতজ্ঞতাও প্রকাশ করতে পার ”*% 
আল্লাহ তা'আলা আরও বলেন: 


[AAO GL is SS 


+০ সূরা আল-কাসাস, আয়াত: ৭৩ 
323 


“আর তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম“? কারণ, দিনের 
প্রাণচাঞ্চল্যতা, প্রবৃদ্ধি ও উদ্যমের জন্য সহায়তা করে, যাতে সে তার 
কর্তব্য পালন করতে পারে, যার জন্য তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। 
সুতরাং এ নি'য়ামতের কৃতজ্ঞতার বিষয়টি মুসলিম ব্যক্তির কাছে 
জরুরি ভিত্তিতে দাবি করে, সে যাতে তার ঘুমানোর ব্যাপারে নিমোক্ত 


আদবসমূহের প্রতি লক্ষ্য রাখে: 


১. 'ইলমী আলোচনা, অথবা মেহমানের সৌজন্যে কথপোকথন, 
অথবা পরিবারের দেখাশুনার মত কোন জরুরি প্রয়োজন ছাড়া এশার 
সালাতের পর তার ঘুমকে বিলম্বিত না করা; কেননা, আবু বারযা 
রাদিয়াল্লাহু “আনহু হাদিস বর্ণনা করেন: 


3১1) 501 03 2961 I ০০১ ৮০ 40 ৬০ 40109) ৪1) 
ade Gi). UDI). 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পূর্বে 
ঘুমানো এবং তার (এশার সালাতের) পরে কথা বলা অপছন্দ 


1% সূরা আন-নাবা, আয়াত: ৯ 
324 


করতেন ।”%%2 


২. অযু করা ছাড়া না ঘুমানোর চেষ্টা করা; কেননা, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বারা ইবন 'আযেব রাদিয়াল্লাহু 
“আনহুকে উদ্দেশ্য করে বলেন: 


ale ০০) . 5১4০ 3) ৩2 ৬০০৯০ ৪919), 


“যখন তুমি ঘুমাতে যাবে, তখন অযু করে নাও, যেমনিভাবে তুমি 
সালাত আদায়ের জন্য অযু করে থাক ।”*% 


৩. ঘুমানোর শুরুতে তার ডান কাতে শুয়ে পড়া এবং তার 
ডানপাশকে বালিশরূপে ব্যবহার করা; আর পরবর্তীতে (ডান কাত 
থেকে) নিজেকে বাম কাতে পরিবর্তন করাতে কোন দোষ নেই। 
কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বারা ইবন 'আযেব 
রাদিয়াল্লাহু ‘আনহুকে উদ্দেশ্য করে বলেন: 


১29] ৪ ৬ ৮5৮০ 8১০৩৭ ৫০৯) ৩৪ ৩০০৯০ এস 


492 বুখারী ও মুসলিম । 
493 বুখারী ও মুসলিম । 


325 


als 3৮০) ০0. 


“যখন তুমি ঘুমাতে যাবে, তখন অযু করে নাও, যেমনিভাবে তুমি 
সালাত আদায়ের জন্য অযু করে থাক। অতঃপর ডান কাতে শুয়ে 
পড়ো ।”4% তিনি আরও বলেন: 


১৪১ % ১09১). ৬০০ 38 ৩4 ৬০17৪ di ৪21 3) )). 


“তুমি যখন পবিত্র অবস্থায় তোমার বিছানা গ্রহণ করবে, তখন তুমি 
তোমার ডানপাশকে বালিশরূপে গ্রহণ কর ।”%5 


৪. রাতে অথবা দিনে ঘুমানোর সময় উপুড় হয়ে না শোয়া; কেননা, 
হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


+L 2). 0 ৯84০৮, 


“এটা জাহান্নামীদের শোয়া ।”*” তিনি আরও বলেন: 


2- 


SL sly nll). 429 2০ MEL Ys ও, 


494 বুখারী ও মুসলিম । 
45 আবু দাউদ, হাদিস নং- ৫০৪৯ 


1% ইবনু মাজাহ, হাদিস নং- ৩৭২৪ 
326 


“এটা এমন শোয়া, যা আল্লাহ তা'আলা পছন্দ করেন না ।”*% 
৫, হাদিসে বর্ণিত যিকির বা দে'য়াসমূহ পাঠ করা; যেমন__ 


(ক) তেত্রিশ বার ॥ /4 1248) :4 429 £4। ৪৩০) (আল্লাহ পবিত্র, 
প্রশংসা আল্লাহর জন্য এবং আল্লাহ সবচেয়ে মহান) বলবে; 
অতঃপর বলবে: (42145 014 4 575 36255 Yj dy 3 
॥%5$ 5৬ 8 & 3৯ (আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কোনো সত্য 
ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই এবং 
সকল প্রশংসাও তাঁর; আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান)। 
কেননা, ফাতেমা ও আলী রাদিয়াল্লাহু 'আনহুমা যখন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদেরকে ঘরের কাজে 
সহযোগিতা করার জন্য একজন খাদেমের আবদেন করলেন, তখন 

তিনি তাঁদেরকে উদ্দেশ্য করে বলেন: 
50417 9০৫১৫ 95 প্রেত RARER 
৬৪ ৩৫ 2 প5০9896 $93 82594930৩০৬ ৮৬94৬ 
(tl). CBE 


497 আহমাদ, তিরমিযী ও হাকেম। 
327 


“তোমরা যা আবেদন করেছ, আমি কি তোমাদেরকে তার চেয়ে 
উত্তম কিছু শিখিয়ে দিব না? তোমরা যখন শোয়ার জন্য বিছানা গ্রহণ 
করবে, তখন চৌত্বিশ বার ‘আল্লাহু আকবার, (%৫1 2) বলবে, 
তেত্রিশ বার ‘সুবহানাল্লাহ’ (44 5০) বলবে এবং তেত্রিশ বার 
‘আলহামদুলিল্লাহ’ (4) 44.) বলবে; কারণ, এটা তোমাদের জন্য 
খাদেমের চেয়ে অনেক বেশি উত্তম” 


(খ) সূরা আল-ফাতিহা, সুরা আল-বাকারার প্রথম আয়াত থেকে ' 
" ১৯এ।পর্যস্ত, আয়াতুল কুরসি এবং সুরা আল-বাকারার শেষ 
অংশ-_ " ৬1৯. $ ৩4" থেকে সুরার শেষ পর্যন্ত। কারণ, এ 
ব্যাপারে উৎসাহিত করে হাদিস বর্ণিত আছে।%” 

(গ) শোয়ার সময় সর্বশেষ এ দে'য়াটি পাঠ করবে, যা নবী সাল্লাল্লাহু 
“আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত: 

৬৮০ ৬০ I 280257৩৮০৪০ 5৬: ০৪ Mal 
310,955 ICE 84252095381 43 55৫ 
4৪ মুসলিম, হাদিস নং- ৭০৯০ 


1% উদ্ধৃত, আবূ বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম, পৃ. ১৮৮ 
328 


4255 এ ৪০6 ০৩০ ৬৪ এন ০৯৪ এ ৬ জাপা 
৩৮৯০৬ ০০, 2) এ 1১ 25০ 6 ০২91৬ ৬১৬০ 3 এ ছা ০১% 
Elden EEE ELEC dA olf ot 


ক ৩ sae 


. 45৩5 LAGE DHE ও5 ৩০০ এ 35559 SSG দি 


“হে আল্লাহ! তোমার নামে আমি পার্শ্বদেশ বিছানায় রাখলাম এবং 
তোমার নামেই তাকে উঠাবো। হে আল্লাহ! যদি তুমি আমার প্রাণ 
নিয়ে নাও, তাহলে তাকে ক্ষমা করে দিও; আর যদি তাকে ছেড়ে 
দাও, তাহলে তুমি তাকে হেফাযত কর সেই জিনিস থেকে, যা থেকে 
তুমি তোমার নেক বান্দাদেরকে হেফাযত করে থাক। হে আল্লাহ! 
আমার প্রাণ তোমার নিকট সঁপে দিয়েছি, আমার কাজ তোমার কাছে 
সোপর্দ করেছি এবং আমার পিঠকে তোমার আশ্রয়ে দিয়েছি; আমি 
তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার নিকট তাওবা 
করছি; আমি তোমার এ কিতাবের প্রতি ঈমান এনেছি, যা তুমি 
নাযিল করেছ এবং তোমার সেই নবীর প্রতি ঈমান এনেছি, যাঁকে 
তুমি প্রেরণ করেছ; সুতরাং তুমি আমাকে সেসব বিষয়ে ক্ষমা করে 
দাও, যা আমি আগে ও পরে করেছি এবং যা আমি গোপনে ও 
প্রকাশ্যে করেছি এবং যে বিষয়ে তুমি আমার চেয়ে বেশি ভাল জান; 


329 


তুমি প্রথম ও তুমি শেষ, তুমি ছাড়া উপাসনার যোগ্য কোনো সত্য 
ইলাহ নেই; হে আমার রব! তুমি আমাকে তোমার সে দিনের আযাব 
থেকে রক্ষা কর, যে দিন তুমি তোমার বান্দাদেরকে পুনরায় জীবিত 
করবে 1৮১০ 


(ঘ) ঘুমের মাঝখানে যখন সে জেগে উঠবে, তখন বলবে: 


55 BEG ANTS OUND এ ১০৩ ২০০০০ 2০ এ ১) 
BY ৫5৮ এ 54195 AMID এ 4 5547 sal ৬:০৪ 


0 4883) 


(আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, 
তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই এবং সকল প্রশংসাও তাঁর; 
আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র, সকল 
প্রশংসা আল্লাহর জন্য এবং আল্লাহ সবচেয়ে মহান; আর অসৎকাজ 
থেকে বেঁচে থাকার এবং সৎকাজ করার কারও ক্ষমতা নেই আল্লাহর 
সাহায্য ছাড়া )। আর সে যেন তার ইচ্ছামতো দোয়া করে; ফলে 
তার দো'য়া কবুল করা হবে৷ কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি 


5০০ আবু দাউদ ও অন্যান্য মুহাদ্দিস প্রমুখ হাদিসটি ‘সহীহ’ সনদে বর্ণনা করেছেন। 
330 


ওয়াসাল্লাম বলেন: 


এ ৩০63 535 MIAN: LLCS ৩ IE 42 95 FES 2) 
2! 9344) 42971 549 9৬5০ 4 ০6৮35185585 


2৬ ১০4৫ ৩৩4৭ ES 049838895৫৮ ১৪৫ চোখ! 


কি FE লট 


(১9১93 Solel). 49১০ ELS ৫০2০৪ ৬ 5 


“যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হয়, সেই ব্যক্তি জেগে উঠার 
সময় বলবে: 


৪১. 
৮ 


bh ৬8 4 586 LG ৩১৩ শখ BLY ৫০০ BY) 


(28৭ 0১০৭ STG IMTS sh LD dhl এ EES EEE 


oe 


৫ 


১ 


Pa 
2 


Cc 


(অর্থাৎ আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কোনো সত্য ইলাহ নেই, তিনি 
এক, তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই এবং সকল প্রশংসাও 
তাঁর; আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান ৷ আল্লাহ পবিত্র, সকল 
প্রশংসা আল্লাহর জন্য এবং আল্লাহ সবচেয়ে মহান; আর অসৎকাজ 
থেকে বেঁচে থাকার এবং সৎকাজ করার কারও ক্ষমতা নেই আল্লাহর 


সাহায্য ছাড়া); অতঃপর দো"য়া করবে, তার দৌ"য়া কবুল করা হবে। 
331 


আর যদি সে রাত জাগে, তাহলে অযু করবে, তারপর সালাত আদায় 
করবে, তবে তার সালাত কবুল করা হবে” অথবা সে (রাতে ঘুম 
থেকে জাগ্রত হলে) বলবে: 


3১001952109 84 DE AM এজ ESB 
৩৩ ১) ০৪৯ BH ৬2 এ ০৯০ ০০০৯ ১ এ ও (9 99 ৪ 


(১৪১ ১19) a SG 


“তুমি ছাড়া উপাসনার যোগ্য কোনো সত্য ইলাহ নেই; হে আল্লাহ! 
তুমি পবিত্র; আমি তোমার কাছে আমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা 
করছি এবং তোমার নিকট তোমার রহমত চাই; হে আল্লাহ! তুমি 
আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও; আর তুমি আমাকে হেদায়াত দান 
করার পর আমার অন্তরকে বক্র করে দিয়ো না; আর তোমার নিকট 
থেকে আমাকে রহমত দান কর; নিশ্চয়ই তুমি দানশীল” 


৬. ঘুমন্ত ব্যক্তি যখন সকাল বেলায় উপনীত হবে, তখন নিম্নোক্ত 
যিকির বা দো'য়াসমুহ পাঠ করবে: 


501 বুখারী, হাদিস নং- ১১০৩; আবু দাউদ, হাদিস নং- ৫০৬২ 
502 আবু দাউদ, হাদিস নং- ৫০৬৩ 
332 


(ক) ঘুম থেকে জাগ্রত হয়ে বিছানা থেকে উঠার পূর্বে বলবে: 


“2১ 14213 515 ৬৩০ sl ঞ ১০০1) 


“সকল প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দান করার 
পর পুনরায় জীবন দান করেছেন; আর তাঁরই নিকট (আমাদেরকে) 
ফিরে যেতে হবে” 


(খ) যখন সে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য ঘুম থেকে 
উঠবে, তখন সে আকাশের দিকে তাকাবে এবং ৬।৯.) ৬৯৩!" 
" ১০১৬ ,থেকে সূরা আলে ইমরানের শেষ দশ আয়াত পাঠ করবে; 
কেননা, আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু “আনহুমা বলেন: 


401 5১73 2-5 dE DM ৬০ 98521 35 ৪১০ 2৬ ০৪০৪৩) 


Fd 
Z Aol of 202 ০৫ 
পা 


306 53195 LE টা PML Sj ভাত ঞ ০ 


99815৩৩1৭56 22 এ ৩০ FA শি এও পে 
০59৮] 0৩ 72 ৩০ 5 A এ 6৩ SS ০৩০০৪ JT ৩০ 


্ি 
52:৮2? 


503 বুখারী । 


335 


“যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমার 
খালা মাইমুনা রাদিয়াল্লাহু ‘আনহার নিকট রাত্রি যাপন করি, তখন 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অর্ধরাত্রি কিংবা এর সামন্য 
পূর্ব অথবা সামান্য পর পর্যন্ত ঘুমালেন। তারপর তিনি ঘুম থেকে 
জাগ্রত হলেন এবং দুই হাত দিয়ে মুখ থেকে ঘুমের আবেশ মুছতে 
লাগলেন; অতঃপর সূরা আলে ইমরানের শেষ দশ আয়াত পাঠ 
করলেন। তারপর ঝুলন্ত একটি পুরাতন মশকের কাছে গেলেন এবং 
তা থেকে সুন্দরভাবে অযু করলেন। এরপর সালাতে দাঁড়িয়ে 
গেলেন ৷” 


(গ) চারবার এ দোয়া পাঠ করবে: 


5 DEES DAE IF ছি Ins Exel SLI 


(3৯575 ILE SL 595৯ এ ২ 201 এও 


(হে আল্লাহ! আমি তোমার প্রশংসাসহ সকাল বেলায় উপনীত হয়েছে, 
ফেরেস্তাদেরকে, তোমার সকল ফেরেনস্তাকে এবং তোমার সকল 


504 বুখারী, হাদিস নং- ১৮১, ১১৪০ ও ৪২৯৫ 
334 


সৃষ্টিকে; নিশ্চয়ই তুমি আল্লাহ, তুমি ছাড়া উপাসনার যোগ্য কোনো 
সত্য ইলাহ নেই; আর মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম 
তোমার বান্দা ও রাসূল)। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


Baska 2032595৬5৩০ JM Sj dh Fel $24 32) 
28) এ$ 9৪১ 518 2১ hl FEU ৬৩ ৬৪১ 


(5 pl ১19১) . (0৩01 ০ 2 


“যে ব্যক্তি তা (উপরিউক্ত দোশয়াটি) একবার পাঠ করবে, আল্লাহ 
তার এক-চতুর্থাংশ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন; আর যে ব্যক্তি 
তা তিনবার পাঠ করবে, আল্লাহ তার তিন-চতুর্থাংশ জাহান্নাম থেকে 
মুক্ত করে দিবেন; আর যে ব্যক্তি তা চারবার পাঠ করবে, আল্লাহ 
তাকে পুরাপুরিভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন 1৮505 


(ঘ) ঘর থেকে বের হওয়ার জন্য যখন সে দরজার চৌকাঠে পা 
রাখবে, তখন বলবে; 


505 আবু দাউদ, হাদিস নং- ৫০৭১ 
335 


AL I 54> 481 EEG hl ৯১) 


(আল্লাহর নামে বের হচ্ছি এবং তাঁর উপর ভরসা করছি। আর 
অসৎকাজ থেকে বেঁচে থাকার এবং সৎকাজ করার কারও ক্ষমতা 
নেই আল্লাহর সাহায্য ছাড়া)। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


(৬৭০০৩। ০৪১), ॥ 3৫9 ২১:20: ৭ 15৯০] 0811) 


“যখন কোনো বান্দা (উপরিউক্ত) এই দো'য়াটি পাঠ করবে, তখন 
তাকে বলা হবে: “তোমাকে হেদায়াত দেয়া হয়েছে এবং তোমাকে 
যথেষ্ট দেয়া হয়েছে।”১ 


(ও) যখন দরজার চৌকাঠ ছেড়ে যাবে, তখন বলবে: 


747913098345950ত493 Pll ৬০ ৪12) ) 


(হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই যেন আমি পথভ্রষ্ট না 


506 তিরমিযী এবং তিনি হাদিসটিকে ‘হাসান’ বলেছেন। 
336 


হই অথবা আমাকে পথভ্রষ্ট করা না হয়; অথবা আমি যেন দীন 
থেকে সরে না যাই অথবা আমাকে দীন থেকে সরিয়ে দেয়া না হয়; 
অথবা আমি যেন কারও উপর যুলুম না করি অথবা আমার উপর 
যুলুম করা না হয়)। কারণ, উম্মু সালমা রাদিয়াল্লাহু “আনহা বলেন: 


EEE SG নর ৩) 


Fd পে 


AB BIN Sl 45 ড ৪ SA I Alin: TSG 

(১9১ pl ) CB HES Tell 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখনই আমার ঘর থেকে 
বের হতেন, তখন তিনি আকাশের দিকে তাকাতেন এবং বলতেন: 
FAB dd ol Pl ঞ SAT 328 

FE 

(অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই যেন আমি 
পথভ্রষ্ট না হই অথবা আমাকে পথভ্রষ্ট করা না হয়; অথবা আমি যেন 


দীন থেকে সরে না যাই অথবা আমাকে দীন থেকে সরিয়ে দেয়া না 
হয়; অথবা আমি যেন কারও উপর যুলুম না করি অথবা আমার 


337 


উপর যুলুম করা না হয়)” 


5 আবু দাউদ, হাদিস নং- ৫০৯৬ 


338 


পরিশিষ্ট 


আদব-কায়দা"র নানা দিক নিয়ে পনেরটি অধ্যায়ে আলোচনা করার 
সুযোগ পেয়েছি। আসলে আদব-কায়দা হলো মুসলিম জীবনের 
অলংকার; সুতরাং যে ব্যক্তি তার জীবনে যত বেশি ইসলামী আদব 
তথা শিষ্টাচারের সমাবেশ ঘটাতে পারবে, তার জীবন তত বেশি 
সৌন্দর্যমন্তিত হবে এবং পরকালীন জীবনে তার নিশ্চিত সফলতা তো 
থাকছেই। 


এ গ্রন্থে আলোচিত কিছু আদব আল্লাহ তা'আলা ও তাঁর প্রিয় হাবীব 
মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট; 
এসব আদব যথাযথভাবে রক্ষা করে চলা মুসলিম ব্যক্তির ঈমানী 
দায়িত্ব এবং তার ব্যতিক্রম করলে তার ঈমানের ব্যাপারে প্রশ্ন 
উঠবে! তাছাড়া আরও যেসব আদব বিভিন্ন অধ্যায়ে আলোচিত 
হয়েছে, সেগুলো একজন মুসলিম ব্যক্তি যথাযথভাবে পালন করতে 
পারলে সে ব্যক্তিগত ও সামাজিকভাবে শরী"য়ত কর্তৃক নিষিদ্ধ 


339 


অনেক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে পারবে এবং পাশাপাশি 
শরী'য়ত প্রবর্তক কর্তৃক নির্দেশিত অনেক আবশ্যিক ও এচ্ছিক কর্ম 
সম্পাদনে সক্ষম হবে; আর এ সুবাদে একদিকে সে দুনিয়ার জীবনে 
একজন ভদ্র ও সভ্য মানুষ হিসেবে পরিচিত ও প্রতিষ্ঠিত হবে এবং 
অপরদিকে পরকালীন জীবনে আল্লাহ তা'আলার গ্রহণযোগ্য ও প্রিয় 
সক্ষম হবে। আল্লাহ আমাদের সকলকে তাঁর দেখানো পথে চলার 
তাওফীক দিন। আমীন! ছুম্মা আমীন! 


যে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা গ্রন্থটি লিপিবদ্ধ করাটাকে সহজ 
করে দিয়েছেন, তাঁর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সকল প্রশংসা 
নিবেদিত। আর তার জন্য রয়েছে সার্বক্ষণিক প্রশংসা। 

. এএ| ৮১৩ 94০৮০০০৩০১1] 3 0 এ এ. 3 (80 ০১০53 
(হে আল্লাহ! তুমি পবিত্র, তোমার জন্য প্রশংসা; আমরা সাক্ষ্য দিচ্ছি 
যে, তুমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আমরা তোমার নিকট ক্ষমা 
প্রার্থনা করি এবং তোমরা নিকট তাওবা করি)। 


সস সং 


340 


্রন্থপঞ্জি 
১. আল-কুরআনুল কারীম 
২. আন-নাসায়ী, আস-সুনান 
৩. আল-বুখারী, আল-জামে আস-সহীহ 
৪. আল-হাকেম, আল-মুস্তাদরাক 


৫. আল-গাযালী, এহইয়াউ “উলুমিদ দীন [আল-মাকতাবা আশ- 
শামেলা, দ্বিতীয় প্রকাশ] । 


৬. আবু দাউদ, আস-সুনান 

৭. আবু বকর আল-জাযায়েরী, মিনহাজুল মুসলিম 
৮. ইবন মাজাহ, আস-সুনান 

৯. ইমাম আহামদ, আল-মুসনাদ 

১০. ইমাম নবুবী, রিয়াদুস্‌ সালেহীন 

১১. ইমাম নববী, আল-আরবাণউন 


341 


১২. ইমাম তিরমিযী, আস-সুনান 

১৩. ইমাম মালিক, আল-মুয়াত্তা 

১৪. ইবন হিব্বান, আস-সহীহ 

১৫. মুসলিম ইবন হাজ্জাজ, আস-সহীহ 


১৬. ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, আল মুনীর আরবী-বাং 
অভিধান 


১৭. সম্পাদনা পরিষদ, বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান 
১৮. সম্পাদনা পরিষদ, আল-মু'জাম আল-ওসীত 


১৯. _ আখলাকু আহলিল কুরআন [আল-মাকতাবা আশ-শামেলা, 
দ্বিতীয় প্রকাশ]। 


২০. বিবিধ গ্রন্থ, [আল-মাকতাবা আশ-শামেলা, দ্বিতীয় প্রকাশ]। 
সখ সু সু 


সূচীপত্র 


342 


ভূমিকা 
প্রথম অধ্যায়: আদব-কায়দার পরিচয়, গুরুত্ব ও তাৎপর্য 
১. আদব-কায়দা”র পরিচয় 
২. আদব-কায়দা"র গুরুত্ব ও তাৎপর্য 
দ্বিতীয় অধ্যায়: নিয়তের আদবসমূহ 
তৃতীয় অধ্যায়: আল্লাহ তা'আলার সাথে মুসলিম বান্দার আদব 


চতুর্থ অধ্যায়: আল্লাহর বাণী 'আল-কুরআনুল কারীম'-এর সাথে 
বান্দার আদব 


পঞ্চম অধ্যায়: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সাথে 
মুমিন বান্দার আদব 


ষষ্ঠ অধ্যায়: স্বীয় নাফসের সাথে মুসলিম বান্দার আদবসমূহ 
(ক) তাওবা (০৯) 


343 


(খ) মুরাকাবা &৪1০)) 

(গ) মুহাসাবা ৮-.০এ)) 

(ঘ) মুজাহাদা ৪-১৩।)) 

সপ্তম অধ্যায়: মানুষ তথা সৃষ্টির সাথে আদব 

(ক) পিতামাতার সাথে আদব 

(খ) সন্তানসন্ততির সাথে আদব 

(গ) ভাই-বোনের সাথে আদব 

(ঘ) স্বামী-স্ত্রীর মধ্যকার আদব 
প্রথমত: স্বামীর উপর স্ত্রীর অধিকার 
দ্বিতীয়ত: স্ত্রীর উপর স্বামীর অধিকার 

(ঘ) নিকটাত্মীয়দের সাথে আদব 

(ও) প্রতিবেশীদের সাথে আদব 


344 


(চ) মুসলিম জাতির পরস্পরের মধ্যকার আদব ও অধিকারসমূহ 
(ছ) কাফিরের সাথে আচরণ 
(জ) জীবজন্তুর সাথে আচরণ 


অষ্টম অধ্যায়: দীনী ভাইদের সাথে আদব এবং আল্লাহর জন্য 
তাদেরকে ভালোবাসা ও ঘৃণা করা 


নবম অধ্যায়: বসার ও মাজলিসের আদবসমূহ 

দশম অধ্যায়: পানাহারের আদবসমূহ 

(ক) খাওয়ার পূর্বের আদবসমূহ 

(খ) খাওয়ার মধ্যকার সময়ের আদবসমূহ 

(গ) খাওয়ার পরের আদবসমূহ 

একাদশ অধ্যায়: যিয়াফত তথা আপ্যায়নের আদবসমূহ 
(ক) যিয়াফতের জন্য আমন্ত্রণের আদবসমূহ 


(খ) দাওয়াত গ্রহণের আদবসমূহ 
345 


(গ) দাওয়াতের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আদবসমূহ 
দ্বাদশ অধ্যায়: সফরের আদব প্রসঙ্গে 
তৃয়োদশ অধ্যায়: পোশাক-পরিচ্ছদের আদব প্রসঙ্গে 
চতুর্দশ অধ্যায়: স্বভাবগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আদবসমূহ 
পঞ্চদশ অধ্যায়: ঘুমানোর আদব প্রসঙ্গে 
পরিশিষ্ট 
গ্রন্থপঞ্জি 
সূচীপত্র 


সং সখ সং 


346 


